





কম্পিউটার বেসিক 


Windows User 





পরিচিতি 





কম্পিউটার সম্পর্কে বেসিক ধারনা 
কম্পিউটার কি ভাবে কাজ করে? 


খুব সহজ ভাষায় কম্পিউটার হচ্ছে এমন একটা মেশিন যা বিভিন্ন কমান্ড কে কাজে পরিণত 
করে, তথ্য কে প্রসেস করে সুনিৰ্দিষ্ট ফলাফল দেখাতে পারে। এটি প্রথমে তথ্য নেয়, এরপর সেই 
তথ্য জমা করে এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে সেই তথ্য ব্যাবহার করে কম্পিউটার কে যে 
কাজ করতে বলা হয় সেই কাজ করে দেখায়। যেমন একটি সহজ উদাহরন দিয়ে আমরা বিষয় 
টা বুঝতে চেস্টা করবো। কম্পিউটার যোগ করতে পারে, কিন্তু কিভাবে করে? ধরি আমরা ৫ এবং 
৫ যোগ করবো। কম্পিউটার প্রথমে আমাদের কিবোর্ড থেকে তথ্য নেয়। ধরি আমরা কিবোর্ডে চাপ 
দিলাম e+e, কম্পিউটার সবার আগে এই তথ্য গুলো কে কোথাও জমা করে AI এরপর 
আমরা যখনই এন্টার (Enter) চাপ দেই তখন সে তথ্য গুলোকে নিয়ে প্রসেস করে আমাদের কে 
যোগফল দেখায় । সহজ ভাষায় এটি হচ্ছে কম্পিউটার এর কাজ করার ধরন। তাহলে আমরা যা 
বুঝলাম তা হচ্ছে কম্পিটার চারটি মৌলিক ধাপে কাজ করে। 


১. ইনপুট 
২. মেমোরি 
৩. প্রসেসিং 
৪. আউটপুট 


১. ইনপুটঃ ইনপুট হচ্ছে আমরা কম্পিউটার এর মধ্যে যা প্রবেশ করাই । কম্পিউটার এর মূল 
ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড এবং মাউস। এছাড়া মাইক, ভয়েস রিকগনিশন ডিভাইস, 
ক্যামেরা এগুলোও ইনপুট ডিভাইস হিসাবে কাজ Pal ইনপুট ডিভাইস কাজ করার জন্য 
কম্পিউটার কে বিভিন্ন তথ্য Cu যেমন আগের উদাহরনে আমরা দেখেছিলাম, যোগ করার জন্য 
আগে আমাদের কে কিবোর্ড থেকে ইনপুট দিতে হয়েছিলো 


এখানে আমরা ইনপুট এর আরেকটি উদাহরন দেখবো ইনশাআল্লাহ্‌ । মনে করি আমরা 
কম্পিউটার এর আমাদের একটি ফাইল খুঁজতে চাচ্ছি। কম্পিউটার এর মধ্যে কোন কিছু সার্চ 
করার জন্য অপশন আছে। 


4 


এখন সেই অপশন ব্যাবহার করে আমরা আমাদের হারানো ফাইল টা খুঁজে পেতে পারি। PS 
তাঁর আগে আমাদের কে ইনপুট দিতে হবে, আর সেই ইনপুট হচ্ছে আমরা যে ফাইল খুঁজে পেতে 
চাচ্ছি তার নাম দিতে «I 


ধরি সেই ফাইল এর নাম হচ্ছে IT 101.000 এখন এই ফাইল খুজার জন্য আমরা সার্চ অপশনে 
গিয়ে IT 101.002 এই লাইনটি লিখে দিবো এবং এন্টার চাপ দিবো, তাহলেই কম্পিউটার 
আমাদের সেই ফাইলটি খুঁজতে শুরু করবে। এখন এখানে ইনপুট হচ্ছে আমাদের IT 101.006 
এই লেখাটিই হচ্ছে আমাদের ইনপুট যা আমরা কিবোর্ড থেকে দিয়েছি। 


২. মেমোরি আগের ধাপে আমরা দেখলাম ইনপুট দেয়া। এখন প্রশ্ন হচ্ছে ইনপুট দেয়ার পর 
কম্পিউটার তা কোথায় রাখে? কম্পিউটার তার সমস্ত তথ্য এবং ইনপুট মেমোরি (স্মৃতি) তে 
রাখে। যখন প্রয়োজন হয় তখন সে এই মেমোরি থেকে তথ্য তুলে নিয়ে আসে৷ কম্পিউটার এর 
তিন ধরনের মেমোরি আছে৷ 


* Dict মেমোরি 
* প্রাইমারি বা মেইন মেমোরি (র্যাম এবং রম) 
* সেকেন্ডারি মেমোরি (হার্ড ডিস্ক/ড্রাইভ) 











র্যাম RAM) রম (ROM) হাৰ্ড ডিস্ক (Hard Disk) 


৩. প্রসেসিং কম্পিউটার সমস্ত কাজ হয় প্রসেসিং ইউনিট AH একে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট 
বা সিপিইউ বলে। এটি কে কম্পিউটার এর ব্রেন বলা Su এমন কোন কাজ নাই যা সিপিইউ 


5 


থেকে হয়না। সিপিইউ কত দ্ৰুত কাজ করতে পারে তার উপরে কম্পিউটার এর কাজের গতি 
অধিক নির্ভর করে। বর্তমানে কোর আই সেভেন সর্বোচ্চ গতির প্রসেসর। 


৪. আউটপুটঃ তথ্য প্রসেস করার পর কম্পিউটার যে ফলাফল দেখায় তা হচ্ছে আউটপুট এবং 
অধিকাংশ সময়েই আমরা আউটপুট মনিটরে দেখে থাকি। এছাড়া আরো অনেক রকম আউট পুট 
ডিভাইস আছে৷ যেমন,মনিটর, স্পীকার, প্রিন্টার,ওয়াইফাই টিভি ইত্যাদি৷ 


এতক্ষন আমরা কম্পিউটারের কাজ করার চারটি মৌলিক ধাপ দেখলাম, এবার দেখবো এই কাজ 
করার জন্য অর্থাৎ প্রসেসিং করার জন্য কম্পিউটার এর কি কি মৌলিক উপাদান প্রয়োজন হয়। 
যে কোন কম্পিউটার এর কাজ করার জন্য ছুইটি মৌলিক উপাদান লাগে। 


* হার্ডওয়্যার 
e সফটওয়্যার 


হার্ডওয়্যারঃ হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার এর ইনপুট, আউটপুট ডিভাইস এবং কম্পিউটার এর 
ভিতরে যত পার্টস এবং চিন্স আছে, সবই হার্ভওয়্যার। যেমন, কিবোর্ড, মনিটর, মাদারবোর্ড, 
র্যাম ইত্যাদি৷ হার্ডওয়্যার এর কাজ সবসময়ের জন্য সুনিৰ্দিষ্ট৷ এবং এগুলো তে কাজের কোন 
পরিবর্তন আনা যায়না। 


সফটওয়্যারঃ কম্পিউটার বিভিন্নও ধরনের কাজ করতে পারে। কিন্ত কম্পিউটার কে দিয়ে এই 
কম্পিউটার কাজ গুলো করবে। অধিকাংশ সময়েই অনেকগুলো নিয়ম বা রুলস দিয়ে কম্পিউটার 
কে হয়তো খুব ছোট্ট একটি কাজ করানো সম্ভব হয়৷ এই নিয়ম বা রুলস এর গুচ্ছ বা প্যাকেট 
কে সফটওয়্যার বলে। সফটওয়্যার হার্ডওয়্যার এর মত দৃশ্যমান কোন কিছুনা বরং সফটওয়্যার 
কে এর কাজের মাধ্যমে উপলব্ধি করা যায়। সফটওয়্যার এর একটা সহজ উদাহরন হচ্ছে, 
ক্যালকুলেটর। প্রত্যেক কম্পিউটার এ ক্যালকুলেটর আছে৷ এবং এই ক্যালকুলেটরে আমরা যোগ 
বিয়োগ এর মত সাধারন ম্যাথ গুলো করতে পারি। আমাদের মত কম্পিউটার নিজে নিজে যে এই 
কাজ করতে পারে তা কিন্তু নয়। বরং এই কাজ করানোর আগে কম্পিউটার কে কিছু নিয় ম বলে 
দিতে হয়। যেমন কম্পিউটার কে যোগ কি, বিয়োগ কি এই বিষয় গুলো বুঝিয়ে দিতে হয়৷ এই 
রুলস গুলো কোড দিয়ে লেখা হয়, এদেরকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। সফটওয়্যার এর উদাহরন 
হচ্ছে, মাইক্রোসফট অফিস, কেএম প্লেয়ার, সিক্লিনার, ইরেজার ইত্যাদি৷ 


6 


অপারেটিং সিস্টেমঃ যে কোন কম্পিউটার কে চালানোর জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার লাগে, 
এবং তারো পুর্বে এইসব হার্ডওয়্যার এবং সফটওয়্যার কে চালানোর জন্য অপারেটিং সিস্টেম 
লাগে৷ প্রশ্ন হচ্ছে অপারেটিং সিস্টেম কি সফটওয়্যার? উত্তর হচ্ছে S অপারেটিং সিস্টেম নিজে 
হচ্ছে একটা বিশাল সফটওয়্যার যা কম্পিউটার এর মূল এবং অধিকাংশ কাজ করতে সক্ষম। 
এমনকি কম্পিউটার এ অন্যান্য সফটওয়্যার ইসটল করা হয় সেই সব সফটওয়্যার কে চালানোর 
কাজও এই অপারেটিং সিস্টেম করে থাকে। সহজ ভাষায় আমরা বলতে পারি একটি কম্পিউটার 
তার ভিতরের কোন কাজটি কিভাবে করবে তা যে নিয়ম ঠিক করে দেয় তার নাম হচ্ছে 
অপারেটিং সিস্টেম। যেমনঃ উইন্ডোজ, উবুন্টু, ম্যাক ওএস এগুলো অপারেটিং সিস্টে ম৷ এক সাথে 
কম্পিউটার যে বিভিন্ন কাজ করতে পারে তাও এই অপারেটিং সিস্টেমের জন্যই সম্ভব হয়। 


ড্রাইভারঃ কম্পিউটার এর সাথে বিভিন্ন হার্ডওয়্যার কাজ করানো সম্ভব। যেমন প্রিন্টার, ক্যামেরা, 
অপ্টিকাল মাউস, মডেম, রাউটার, ওয়াইফাই টিভি বা প্রিন্টার, গেমিং কনসোল, টাচ প্যাড, 
সাউন্ড ক্যাপচার ডিভাইস ইত্যাদি। এখন এই ডিভাইস গুলো প্রত্যকেই কম্পিউটার কে ইনপুট 
দিতে বা আউটপুট দেখাতে সক্ষম। কিন্ত এর আগে কম্পিউটার কে এইসব ডিভাইস এর সাথে 
পরিচয় করিয়ে দিতে হয়৷ আর এই কাজটি সফটওয়্যার এর মাধ্যমে করা হয়৷ এরকম 
প্রত্যেকটি ডিভাইসের জন্য নিজস্ব সফটওয়্যার থাকে যা সেই ডিভাইস কে কম্পিউটার এর সাথে 
পরিচয় করিয়ে GI এই সফটওয়্যার কে সেই ডিভাইসের ড্রাইভার বলে৷ বর্তমানে অধিকাংশ 
প্রয়োজনীয় ড্রাইভার অপারেটিং সিস্টেম এর সাথে দেওয়াই থাকে, তবে কোন ড্রাইভার না পাওয়া 
গেলে তা নেট থেকে নামিয়ে নেয়া যায়৷ যে কোন কিছুর ড্রাইভার নেট এ সাচ দেয়ার একটি 
সহজ উপায় হচ্ছে, ডিভাইসের নাম + ডিভাইসের মডেল + driver + অপারেটিং সিস্টেম এর 
MA! যেমন আমরা যদি এইচপি ১১০১ মডেলের প্রিন্টার এর জন্য ড্রাইভার খুজি এবং অপারেটিং 
সিস্টেম যদি হয় উইন্ডোজ সেভেন তাহলে আমরা সার্চ করবো এভাবেঃ 


"printer +1101 + driver + windows 7" 


woogie “printer + 1101 + driver + windows 7" 


dell 720 printer driver for windows 7 
adobe pdf printer driver for windows 7 
canon 1210 printer driver for windows 7 
dell 924 printer driver for windows 7 


No results found for "printer * 1101 * driver * windows 7" 


Results for printer + 1101 + driver + windows 7 (without quot 


HP Mini 1101 - HP IT Resource Center 


n20564 www2 np com/npsc /swd/pubtWc /readindex? > 
P Mii 1101 HP Min: 1101 Drivors & software el ‘ t driver 51083 


HP Mini 210-1101TU PC Drivers and Downloads | HP 
support np com/us-en/producUHP -Mini-210-PC-series drivers * 


oad th at t software md drivers ! j P Min ! 11011 


HP LaserJet Pro P1102 Printer | HP® Customer Support 
support hp com/us-en/producUtHP-L aserJet-P^1100-Printer 1110303/ +~ 
nd T ' P ng software irivers ud In 


H110 Printer 


Downloads | HL-1111 | Others | Brother 
support brother com/g/b/downloadtop aspx?c*as ot&lang*en - 
t } that thi ind | driver 


কিভাবে সহজে ড্রাইভার সার্চ করবো তার ছবিঃ 


মাদারবোর্ডঃ উপরে কম্পিউটার এর হার্ডওয়্যার এর উদাহারণে আমরা মাদারবোর্ড এর নাম 
জেনেছিলাম। এখন আমরা মাদারবোর্ড এর কিছু অংশের সাথে পরিচিত হবো ইনশাআল্লাহ্‌ | 
মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার এর মূল মেশিন অংশ৷ সমস্ত কিছু এখানে সংযুক্ত থাকে বা এখানে 
এসে সংযুক্ত BW মাদারবোর্ড মূল কিছু অংশ হচ্ছেঃ 


প্রসেসর 

হিট সিঙ্ক 

পাওয়ার সাপ্নাই 

র্যাম Bo 

অডিও ইন আউট 

ইউএসবি পোর্ট 

ল্যান পোর্ট বা ইন্টারনেট লাইন এর পোর্ট 
252 কিবোর্ড বা মাউসের পোর্ট 





«um ইন্টারনেট লাইন এর পোর্ট, যদি 


কেবল কানেকশন হয়ে থাকে 








PS2 মাউস/কিবোর্ড এর 80 












মনিটর এর কেবল এর পোর্ট 






হেডফোন বা স্পীকার এর পোর্ট, সবুজ - লাইন 
আউট, লাল - লাইন ইন 









ইউএসবি পোর্ট, মাউস, কিবোর্ড, পেনড্রাইভ 
ইত্যাদি 









মাদারবোর্ড এর প্রয়োজনীয় পোর্ট বা স্নট এর চিত্র 
উইন্ডোজ ডিফল্ট প্রোগ্রামস 


কম্পিউটারে বা আমরা যে উইন্ডোজ ব্যাবহার করি সেই উইন্ডোজে বেশ কিছু প্রোগ্রাম আগে 
থেকেই দেয়া থাকে যেগুলো আমরা অহরহ ব্যাবহার করি। এমন কিছু প্রোগ্রাম এর মধ্যে আমরা 
আজ কিছু আলোচনা করবো। 


নোটপ্যাডঃ আমরা সবাই নোট প্যাড ব্যাবহার করি। বিশেষ করে যে কোন কিছু নোট নেয়ার 
জন্য। এই নোট প্যাড কে আমরা আরো একটু সুন্দর ভাবে ব্যাবহার করতে পারি। যেমন ধরা 
যাক নোট প্যাডে আমরা যে নোট নিবো তা যেন নিজে থেকেই তারিখ এবং সময় বসিয়ে নেয়। 
নোট প্যাড ওপেন করার জন্য স্টার্ট মেনু তে গিয়ে লিখতে হবে notepad. এরপর নোট প্যাড 
চলে আসবে। নোটপ্যাড ওপেন করে আগে লিখতে হবে, 

LOG এরপর নোটপ্যাড সেভ করে বন্ধ করি। আবার ওপেন করি৷ এবার দেখা যাবে নোট প্যড 
ওপেন করার সাথে সাথে নিজে নিজেই নোট প্যাড বর্তমান তারিখ ও সময় বসিয়ে নিবে। এখন 
আপনি আপনার টাস্ক বা নোট নিতে পারেন৷ 








9 


পেইন্টঃ পেইন্ট বা এমএস পেইন্ট। এটি আমরা ব্যাবহার করি Rea শট নেয়ার জন্য। যেমন হতে 
পারে কম্পিউটার এর কোন কিছুর ছবি ক্যাপচার করে সেটা আমরা কোন ভাই এর কাছে 
পাঠাতে চাই, হতে পারে কোন এলাকার ম্যাপ। এখন এই কাজ টি আমরা পেইন্ট দিয়ে করতে 
পারি। এই একই কাজ অনেকে হয়তো স্লিপিং টুল দিয়ে করতে পারেন তবে পেইন্ট এ এই কাজ 
আরো বিশদ ভাবে করা সম্ভব হয়৷ পেইন্ট ওপেন করার জন্য, স্টার্ট মেন্যু তে গিয়ে লিখতে হবে 
paint. তাহলে পেইন্ট অপশন টি চলে আসবে। এর পেইন্ট ওপেন করতে হবে। এখন ধরা যাক 
আমরা নিৰ্দিষ্ট কোন এলাকার ম্যাপ চিহ্নিত করে কোন ভাই কে পাঠাবো। তাহলে কাজটি কিভাবে 


করবো? 


স্টার্ট মেনুতে গিয়ে লিখবো paint তাহলে পেইন্ট 
আসবে ৷ এরপর আমরা পেইন্ট ওপেন করবো | 





১. সবার আগে যে জায়গার ছবি নিতে চাই সেই অংশটুকু ক্কিনে রেখে, কিবোর্ড থেকে PrntScr 
বাটন চাপ দিবো, এই কি এর কাজ হচ্ছে। স্ক্ৰিন এর ছবি তুলে নেয়া। এর আমরা পেইন্ট ওপেন 
করবো এবং সেখানে পেস্ট করে দিবো। 


২. এরফলে দেখা যাবে আমাদের স্ত্রিনের ছবিটি CUSCO চলে এসেছে। এরপর আমরা আমাদের 
দেয়া, রিসাইজ করা ইত্যাদি৷ এই কাজ গুলো আমরা ভিডিও ফাইলে দেখাবো ইনশাআল্লাহ্‌ 


ক্যালকুলেটরঃ আমরা আমাদের প্রয়োজনীয় হিসাবের জন্য ক্যালকুলেটর ব্যাবহার করি। আমাদের 
কম্পিউটারেও এমন একটি সাধারন ক্যালকুলেটর দেয়া আছে যা দিয়ে আমরা আমাদের সাধারন 
হিসাব গুলো করতে পারি। ক্যালকুলেটর ওপেন করতে হলে, স্টার্ট মেনুতে গিয়ে লিখতে হবে, 





10 


Calculator. তাহলেই ক্যালকুলেটর চলে আসবে। এরপর আমরা কিবোর্ড থেকে নাম্বার চেপে 
হিসাব করতে পারি। 


স্টিকি নোটসঃ আমাদের কম্পিউটারে একটি ফিচার আছে যার নাম স্টিকি নোটস। এটি মূলত 
বিভিন্ন বিষয়ে দ্রুত নোট নেয়ার কাজে ব্যাবহার করা হয়। স্টার্ট মেনুতে গিয়ে sticky notes টাইপ 
করলেই এটা চলে আসবে। স্টিকি নোটস এর সুবিধা হচ্ছে এটি সবসময়ে ক্ষিনের উপরে থাকে৷ 
একসাথে অনেক বিষয় নিয়ে কাজ করার সময়ে স্টিকি নোটস কাজে আসে। কিন্তু মনে রাখতে 
হবে স্টিকি নোটস এমন কোন নোট নেয়া যাবেনা যা নিরাপত্তা বিষয়ের সাথে জড়িত। 





Control Panel 


উইন্ডোজের বিভিন্ন বেসিক সেটিংসের নিয়ন্ত্রণ ও পরিবর্তনের Gaycontrol Pane/ব্যবহার করা 
হয় | Start Menu তে ডানপাশে Control Pane | রয়েছে। স্টার্ট মেনু ওপেন করে Control 
Panel এ ক্লিক করলে কন্ট্রোল প্যনেল ওপেন হয়। 


কন্ট্রোল প্যনেলের বিভিন্ন অপশনের কাজগুলো নিম্নে বর্ণিত হলো - 
কন্ট্রোল প্যনেল ভিউ: 


কন্ট্রোল প্যনেল ওপেন করলে বিভিন্ন অপশন দেখা যাবে। এই অপশনগুলো সজ্জিত হয় 
Category ভিউ হিসেবে অথবা Large/Small হিসেবে। আমরা Large সিলেক্ট করে রাখব। কেননা 
এতে সমস্ত আইটেম বিস্তারিতভাবে বিন্যস্ত হয়ে দেখায়। 





নিম্নের চিত্রে ক্যটাগরি ভিউয়ে কন্ট্রোল প্যনেল দেখুন - 


(0000 eu. » 





G- [5 =| >» Control Panel ৯ 


Adjust your computer's settings 


System and Security 
Review your computer's status 
Back up your computer 

Find and fix problems 


Network and Internet 
View network status and tasks 
Choose homegroup and sharing 
options 


Hardware and Sound 
View devices and printers 

Add a device 

Connect to a projector 

Adjust commonly used mobility 
settings 





Programs 


Uninstall a program 





11 





Search Control! Pane! 


View by: বলিল 


User Accounts and Family 
Safety 
[si Add or remove user accounts 


fy Set up parental controls for any 
user 


Appearance and 
Personalization 

Change the theme 

Change desktop background 
Adjust screen resolution 


Clock, Language, and Region 
Change keyboards or other input 
methods 


Change display language 


Ease of Access 
Let Windows suggest settings 
Optimize visual display 


View by এর ড্রপডাউন মেনু থেকে Category থেকে Large AAE করে দিতে হবে৷ 


Adjust your computer's settings 


cdm System and Security 
e3 Review your computer's status 
Back up your computer 
Find and fix problems 


_ Network and Internet 
GA. View network status and tasks 
“=€. Choose homegroup and sharing 
options 


Hardware and Sound 
View devices and printers 

Add a device 

Connect to a projector 

Adjust commonly used mobility 
settings 


Programs 


Uninstall a program 


View by: Category v 
ভ৬ Category 


User Accounts an 
Safety 


@® Add or remove user 
Mj Set up parental controls for any 


Large সিলেক্ট করুন 


Large icons 


Small icons 


user 


Appearance and 
Personalization 

Change the theme 

Change desktop background 
Adjust screen resolution 


Clock, Language, and Region 
Change keyboards or other input 
methods 


Change display language 


Ease of Access 
Let Windows suggest settings 
Optimize visual display 





অতঃপর Control Panel এর সমস্ত আইটেম চলে আসবে - 





GU- s > Control Panel » All Control Panel Items ৯ 


X | +4 | | Search Control Panel p | 





Adjust your computer's settings 


Y Action Center 


B" Color Management 


3 Device Manager 


A Fonts 
e 


Internet Options 


A 


Network and Sharing 
Center 


৮ 


x 
Q 


Phone and Modem 


Region and Language 


ডন 


Re System 


E Windows Defender 


এল Administrative Tools 
al Credential Manager 
A) Devices and Printers 


y Getting Started 


«a» Keyboard 


Notification Area Icons 
fee «us 


9 Power Options 


= RemoteApp and Desktop 


AY Connections 


aL Taskbar and Start Menu 


d Windows Firewall 


LF AutoPlay 
- 


Eid Date and Time 


"n Display 


ad HomeGroup 


[5 Location and Other 
) Sensors 


& Parental Controls 


(9 Sound 





m Troubleshooting 


al Programs and Features 


১ Backup and Restore 
e Default Programs 
© Ease of Access Center 


Indexing Options 


Performance Information 
and Tools 


QuickTime (32-bit) 


2 
M Mail 
L 
Q 


Ü 


a. User Accounts 


Speech Recognition 


gU Windows Mobility Center ey Windows Update 


View by: Large icons ক্ষ 


BitLocker Drive Encryption 
ৰ Desktop Gadgets 


"S Folder Options 


Intel(R) Graphics and 
Media 


P Mouse 
E Personalization 


AL Recovery 


CY Sync Center 


È] Windows CardSpace 


Action Center ব্যবহার করে Windows এর অটোমেটিক আপডেট অফ করা 





উইন্ডোজের অটো আপডেট অন করা থাকলে উইন্ডোজ নিজে নিজেই আপডেট নিতে থাকে যার 
ফলে নেটের ডাটা কোনদিক দিয়ে শেষ হয়ে যায় তা টের পাওয়া যায় না। তাই Control Panel 
এর Action Center এ গিয়ে উইন্ডোজ আপডেট অফ করে দিতে হবে। Control Panel থেকে 
Action Center এ ক্লিক করলে নিচের চিত্রের মত উইন্ডো আসবে। 


14 


GU-* > Control Panel + All Control Panel Items » Action Center 


Control Panel Home , 
Review recent messages and resolve problems 


Change Action Center settings Action Center has detected one or more issues for you to review, 


Bj Change User Account Control 


settings Security ( v) 
View archived messages 
View performance information Windows Update (Important) 


To enhance the security and performance of your computer, we recommend 
that you turn on Windows Update. 


Turn off messages about Windows Update 





Maintenance (v) 


System Maintenance 


Clean up disk space, fix broken shortcuts and perform other E} Perform system maintenance 


maintenance tasks. 


Turn off messages about Windows maintenance tasks 


Set up backu 
টী P By Set up backup 


Your files are not being backed up. 


Turn off messages about Windows Backup 


If you don't see your problem listed, try one of these: 





A Troubleshooting / Recovery 
Find and fix problems | Restore your computer to an earlier 
time 
See also 
Backup and Restore 


Windows Update এর Change Settings এ ক্লিক করলে নিচের মত উইন্ডো আসবে - তখন 
Let me choose সিলেক্ট করুন। 


15 


coy | od > Control Panel » All Control Panel Items » Action Center v | + | Search Control Par 


Control Panel Home ন 
Review recent messages and resolve problems 


Change Action Center settings Action Center has detected one or more issues for you to review, 


Bj Change User Account Control 















settings . 
; ১৪০এ rity Action Center 
View archived messages 
View performance information Windows Update (Impa e Choose a Windows Up dam option 
To enhance the security a 
that you turn on Windo Updates can enhance the security and performance of your computer, so it's important to 


install them as soon as they become available. 


Updates: frequently asked questions 


Turn off messages about 





Maintenance . 
8 Install updates automatically (recommended) 


Install important and recommended updates as they become available. Allow 


System Maintenance standard users to install updates on this computer. 
Clean up disk space, fix bri) M ———————— 
int tasks. ন 
80 + Letmechoose Click করুন 
Turn off messages about Choose which updates are installed automatically, when they happen, and who 
can install updates. 
Set up backup 


Your files are not being b 


Turn off messages about 
Read the Windows Update privacy statement online 


If you don't see your problem listed, tr 


Troubleshooting ) Recovery 
E Find and fix problems TmM Restore your computer to an earlier 
| time 
See also 
Backup and Restore 


তারপর নিচের উইন্ডোটি আসলে Never Check for updates সিলেক্ট করে, OK চেপে বেরিয়ে 
আসুন। কাজ শেষ। 


(০৯4৮ ; =} << Windows Update » Change settings bs | +4 | Search Control Pane! 


Choose how Windows can install updates 


When your computer is online, Windows can automatically check for important updates and install them 
using these settings. When new updates are available, you can also install them before shutting down the 
computer. 


How does automatic updating help me? 


Important updates 


o 


Install updates automatically (recommended) 
Download updates but let me choose whether to install them 
Check for updates but let me choose whether to download and install them 


T 2 e h tate: -— ' Unet vc 


[^] Give me recommended updates the same way I receive important updates 


Who can install updates 
Allow all users to install updates on this computer 


Note: Windows Update might update itself automatically first when checking for other updates. Read our 
privacy statement online. 





16 


কম্পিউটারের সময়/তারিখ ঠিক করা 


Control Panel থেকে Date & Time এ ক্লিক করুন। নিচের উইন্ডো আসলে সময় পরিবর্তনের 
জন্য Change date and time... সিলেক্ট করুন। 





=. Date and Time 


Date and Time 


Date: 
Monday, February 15, 2016 


Time: 
4:01:29 PM 


Time zone 





(UTC+06:00) Dhaka 


There are no upcoming Daylight Saving Time changes. 


Get more time zone information online 
How do I set the clock and time zone? 





নিচের উইন্ডোটি আসলে বামপাশের ক্যলেন্ডার থেকে তারিখ ও ডানপাশের ডিজিটাল ঘড়ি থেকে 
সময় ঠিক করুন। 


= Date and Time | 


gy Date and Time Settings ae. see 


Set the date and time: 


Date: 





February, 2016 
Th 





| 4:03:05 PM |= 
QANA খেতে 
সময় ডিক করুন 


Change calendar settings 





টাইম জোন ঠিক করতে Date & Time সিলেক্ট করার পর Change Time Zone সিলেক্ট করুন। 


17 


Date: 
Monday, February 15, 2016 


Time: 
4:07:07 PM 


Time zone 


(UTC--06:00) Dhaka 


There are no upcoming Daylight Saving Time changes. 


Get more time zone information online 
How do I set the clock and time zone? 











নিচের ছবির মত সিলেক্ট করে OK চেপে বেরিয়ে আসুন। 


= Date and Time হই _ X 


a) Time Zone Settings see se 


Set the time zone: 


Time zone: 


(UTC +6.00) Dhaka সিলেক্ট করে OK চাপুন 
Current date and time: Monday, February 15, 2016, 4:08 PM 


Folder Options এর বিভিন্ন কাজঃ 








কন্ট্রোল প্যনেল থেকে Folder Options এ ক্লিক করুন। 


18 


ছার x 
Ger E » Control Panel » All Control Panel Items » v| + | Search Control Panel £ 


Adjust your computer's settings Viewby: Largeicons * 
w Action Center Administrative Tools [P AutoPlay » Backup and Restore q BitLocker Drive Encryption 
E" Color Management g Credential Manager g Date and Time e Default Programs r$ Desktop Gadgets 





Device Manager 4id Devices and Printers "i Display e Ease of Access Center E Folder Options 


(ক O O 
Customize the display of files and 
folders, 





À Fonts 4 Getting Started ad HomeGroup be Indexing Options bx o 
e Internet Options & Keyboard ভারা মোৱা 9 Mail P Mouse 
Sensors 
১১ Network and Sharing Notification Area Icons & Parental Controls M Performance Information EM Personalization 
< Center [oe and Tools | 
a Phone and Modem 9 Power Options al Programs and Features Q QuickTime (32-bit) A Recovery 
RemoteApp and Desktop (3 8 i @) 

9 Region and Language Cidia Sound j Speech Recognition Sync Center 
RL System al Taskbar and Start Menu Troubleshooting a User Accounts a Windows CardSpace 
ES Windows Defender d Windows Firewall EU Windows Mobility Center e Windows Update 
Folder Options 

@ Open each folder in the same window যদি কোনো ফোল্ডার ওপেন করার পর সেটি নতুন উইন্ডোতে আনতে চান তৰে এখান 

©) Open each folder in its own window থেকে তা সেট করে দিতে পারেন। 

Click items as follows 
-4* Æ Single-click to open an item (point to select) 
Underline icon titles consistent with my browser এক ক্লিকে ফোল্ডার ওপেন করতে চাইলে এখান থেকে তা সেট করে দিতে পারেন OT 


(©) Underline icon titles only when | point at them অপশন) 
(91 Double-click to open an item (single-click to select) 


Navigation pane 


a [^] Show all folders 
১8) [E] Automatically expand to current folder 


Restore Defaults 


How do | change folder options ? 





19 


Folder views 


You can apply the view (such as Details or Icons) that 
you are using for this folder to all folders of this type. 


Apply to Folders | 


Advanced settings: 


d Files and Folders 
[E] Always show icons, never thumbnails 


— ana হাইড করা ফাইল দেখতে/না দেখতে চাইলে Hidden file and folders এর অধীনের দুটি অপশনের 
Display file icon on thumbnails নিচেরটি এবং না দেখতে চাইলে উপরেরটি সিলেক্ট করুন৷ যে কোনো ফাইলে রাইট ক্লিক করলে CI 
Display file size information in folder tips | : | 

[E] Display the full path in the title bar (Classic theme only) উইন্ডো আসবে সেটির attributes এ Hidden সিলেক্ট করে দিলে সেটি হিডেন ফাইল হয়ে যাবে৷ 

b Hidden পি সস সদ এরপর এখানে এসে Don't show.. সিলেক করে দিলে ফাইলটি আর দেখা যাবেনা। 

Dont show hidden files, folders. or drives 
©) Show hidden files, folders, and drives 
পা MER যে কোনো ফাইলের টাইপ (যেমন - .০xe / mp3 / .zip) ফাইলের নামের সাথে দেখতে চাইল 

— - 


ing = || "Hide extensions for known file types এর বাম পাশে থাকা টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে৷ 








Buttons 
- Button configuration 

Synaptics LuxPad V7.5 on PS/2 Port 3 
C Left-handed 
Right 
- Secondary Click (Context 
Menu, Special Drag) 


(+ Right-handed 


Left 
- Primary Click (Normal Select, 
Normal Drag) 








~ Double Click Speed 


Double-click the folder to test your setting. If the folder does not 
open or close, try using a slower setting. 





ডাবল faces গতি কম/বেশী করতে চাইলে আমরা Control Panel > Mouse এ গিয়ে Buttons ট্যবের 
55555 অধীনে Double Click Speed থেকে তা ঠিক করে দিতে পারি 
- ClickLock 


[^ Tum on ClickLock Settings 











Enables you to highlight or drag without holding down the mouse button. To set, 
briefly press the mouse button. To release, click the mouse button again. 




















7 Mouse Properties এখানে যান 


Select a pointer speed: 
Slow ' d 


Enhance pointer precision 





Snap To 


| | E] Automatically move pointer to the default button in a 
dialog box 


Visibility 
NS [E] Display pointer trails 


Short ' 1J Lona 


Hide pointer while typing 


Q Show location of pointer when | press the CTRL key 





OK চেপে বেরিয়ে আসুন। 


Personalization এর ব্যবহার 





Control Panel থেকে Personalization এ যেতে হবে... 


GOo- a > Control Panel ৮ All Control Panel Items » Personalization 





Control Panel Home 


Change the visuals and sounds on your computer 


Change desktop icons Click a theme to change the desktop background, window color, sounds, and screen saver all at once. 


Vn 






Change mouse pointers 


Change your account picture 


এখান থেকে পছন্দনীয় থিম সিলেক্ট করা যাবে৷ সিলেক্ট করে 
ওকে চেপে বেরিয়ে আসতে হৰে৷ 


Aero Themes (7) 


Windows 7 Architecture Characters Landscapes Nature 


Installed Themes (1) 

















See also 

2 ২ 
isplay 

Taskbar and Start Menu Desktop Background Window Color Sounds 

Ease of Access Center WALLPAPER Frost Windows Default 


4M 


20 


নর পয়েন্টার কত দ্ৰুত নাড়াচাড়া করবে তা এখান থেকে ঠিক করে দেয়া যায়৷ 





Search Control Panel 


Get more themes online 


United States 





Screen Saver 


None 


21 


Power Options 


বিশেষত ল্যপটপ/নোটবুক ব্যবহারকারীদের জন্য এই অপশনটি বেশ দরকারী। পিসির চার্জ ধরে 
রাখতে/ম্্রিনের উজ্জলতা কমাতে কিংবা বাড়াতে/ ল্যপটপের লিড বন্ধ করা হলে/ পাওয়ার বাটন 
চাপলে কী হবে ইত্যাদি বিষয়াদি এই অপশনের মাধ্যমে নির্ধারণ করে দেয়া যায় - 








Q9 > Control Panel ৮ All Control Panel Items » Power Options v | +} 








Control Panel Home 
Select a power plan 


Require a password on wakeup Te plans oti নি your oe aids performance or টু €: plan active by 

selecting it, or choose a plan and customize it by changing its power settings. Tell me more about power সাধারণত ল্যপটপ লাগানো অথবা যখন ল্যপটপের 
Choose what the power plans 3 E Y দিদি 3 নাও চাজে অবস্থায় র চার্জ ফুল/প্রায় ফুল 
een uo থাকে তখন এটি সিলেক্ট করা হয়৷ তাই এটির জন্য আলাদা পাওয়ার প্ল্যান থাকে৷ 


Choose what closing the lid Plans shown on the battery meter 


does ©) Balanced (recommended) Change plan settings 
Create a power plan Automatically balances performance with energy consumption on capable hardware. 


IJ Choose when to turn off the 


display ৩) Power saver Change plan settings 


Saves energy by reducing your computer's performance where possible. 





® Change when the computer 
sleeps 
Show additional plans 


ল্যপটপের চার্জ বাচাতে এই পাওয়ার প্ল্যানটি সাধারণত সিলেক্ট করা হয়৷ নিজের মত 
করে ঠিক করতে Change plan settings এ যেতে হবে৷ উভয় প্র্যানের ক্ষেত্রেই একই 
ধরণের কাজ। 


Personalization 
Windows Mobility Center 


User Accounts Screen brightness: 9 





Power Saver অথবা Balanced এর পাশে লেখা Change Plan Settings ক্লিক করতে হবে যে 
কোনোটির atta পছন্দানুযায়ী সেট করার উদ্দেশ্যে 





Q ০-৬ > Control Panel ৮ All Control Panel Items » Power Options » Edit Plan Settings v ES || Search Control Panel p| 


Change settings for the plan: Power saver 


Choose the sleep and display settings that you want your computer to use. 














On battery বলতে বোঝানো হয় যে, ল্যপটপটি চার্জে লাগানো নেই r (৪০ ag Plugged in 
Plugged in বলতে বোবানো হয় যে, ল্যপটপটি চার্জে লাগানো। অলস পরে থাকার কতক্ষণ পর স্ক্রিন হালকা হয়ে যাবে তা এখান থেকে 
© Dim the display: 3 minutes X 5 minutes -| সিলেক করে দিতে হৰে 
I) Turn off the display: 30 minutes x| |ihour *| কতক্ষণ পর Beat অন্ধকার হয়ে যাবে তা এখান থেকে ঠিক করা যাবে 
® Putthe computer to sleep: | Never x [Never = | কতক্ষণ পর পিসি sleep মোডে যাবে তা সিলেক্ট করা যাবে এই অপশন 

















n itd 





“© Adjust plan brightness: 


স্ক্রিনের উজ্জলতা ঠিক করা যাবে এখান CATS | 


Change advanced power settings 


Restore default settings for this plan 


Save changes Cancel 


প্রয়োজনানুজায়ী কাজ শেষে Save Changes চেপে বেরিয়ে আসুন, 


22 


Programs & Features এর মাধ্যমে এপ্লিকেশন uninstall করা 





Control Panel এর Programs & Features এ গিয়ে অপ্রয়োজনীয় সফটওয়ার আন-ইনস্টল/ 
রিমুভ করা হয়। 





gO [E7] ৮ Control Panel » All Control Panel Items > 


71191 








Adjust your computer's settings 


Action Center 


Color Management 


Device Manager 


Fonts 


Internet Options 


Network and Sharing 
Center 


Phone and Modem 


Region and Language 


System 


Windows Defender 


EN 


=) lei. 


"a lE 6. 


| 
(v. 
৬ 


& i- 


Administrative Tools 


Credential Manager 


Devices and Printers 


Getting Started 


Keyboard 


Notification Area Icons 


Power Options 


RemoteApp and Desktop 
Connections 


Taskbar and Start Menu 


Windows Firewall 





ag AutoPlay 


হৰ Date and Time 


হব Display 


ad HomeGroup 


t3 Location and Other 
) Sensors 


kal Programs and Features 
Programs and Features 

Uninstall or change programs on your jp 
computer. 


GÀ Troubleshooting 


gU Windows Mobility Center 





E 


Backup and Restore 


Default Programs 


Ease of Access Center 


Indexing Options 


Mail 


Performance Information 
and Tools 


QuickTime (32-bit) 


Windows Update 


View by: Large icons ¥ 


BitLocker Drive Encryption 


Desktop Gadgets 


Folder Options 


Intel(R) Graphics and 
Media 


Mouse 


Personalization 


Recovery 


Sync Center 


Windows CardSpace 


Programs and Features এ ক্লিক করলে আপনার পিসিতে ইনস্টল করা সকল সফটওয়ারের 
তালিকা চলে আসবে। যে সফটওয়ার টি আন-ইনস্টল করতে/ মুছে ফেলতে চান সেটির উপর 
রাইট ক্লিক করে Uninstall চাপুন। অতঃপর যে উইন্ডো আসবে সেটিতে Next ক্লিক করতে 
থাকুন। সবশেষে OK চাপুন। 


(১৩. 


off 











৮ Control Panel » All Control Panel Items » Programs and Features ক্ষ | 4p || Search Programs and Feature Dp 
Control Panel Home 5 
Uninstall or change a program 
View installed updates To uninstall a program, select it from the list and then click Uninstall, Change, or Repair. 
Bj Turn Windows features on or 
Organize * Uninstall 32 ক্ষ e 
Name i Publisher Installed On Size Version Es 
&9 3G Connection Manager 1/28/2016 10.01 
(1 77-Zip 9.20 12/8/2015 
[BV Acronis True Image 2015 Acronis 12/8/2015 378MB 180.5539 খে সফটওয়ার টি আন-ইনস্টল করতে চান 
BB Adobe Flash Player 10 A Uninstall Adobe Systems Incorporated 1/10/2016 10.0.12.36 ante 
OB Adobe Ilustrator CC 2015 Adobe Systems Incorporated 12/8/2015 105GB 190 তাতে রাইট ক্লিক করে Uninstall চাপুন৷ E 
(BB Adobe Photoshop CC 2015 Adobe Systems Incorporated 12/8/2015 190GB 16.0 
[E] Any Audio Converter 5.8.4 Any-Audio-Converter.com 12/8/2015 114 MB 
^ Any Video Converter 5.8.6 Any-Video-Converter.com 12/13/2015 119 MB 
4 Apple Application Support Apple Inc. 1/10/2016 647MB 234 
A Atheros Driver Installation Program Atheros 12/8/2015 92 1 
E] Avro Keyboard 5.5.0 OmicronLab 12/8/2015 36.5MB 5.5.0 
jS) Bluetooth Win7 Suite (64) Atheros Communications 12/8/2015 130MB  7.04.000.70 
=  CamStudio 2.7 CamStudio Open Source 1/9/2016 39.6MB 27 
c CCleaner Piriform 12/8/2015 5.07 
m] Cisco EAP-FAST Module Cisco Systems, Inc. 12/8/2015 155MB 2.2.14 
(a^ Cisco LEAP Module Cisco Systems, Inc. 12/8/2015 644 KB 1.0.19 
a Cisco PEAP Module Cisco Systems, Inc. 12/8/2015 123MB 1156 
© CodeBlocks The Code::Blocks Team 12/20/2015 1211 
] Eraser 5.8.7 The Eraser Project 12/8/2015 Eraser 5.8.7 
> Foxit Cloud Foxit Software Inc. 12/14/2015 6.17 MB 3.7.143.923 





























23 
System খুটিনাটি 


Control Panel এর System অপশনে গিয়ে কম্পিউটারের হার্ডওয়ারের বিস্তারিত ও 
পারফরম্যসের বিষয়াদি দেখা ও ঠিক করা যাবে। 


কম্পিউটারের বিভিন্ন তথ্য দেখতে Control Panel থেকে System অপশনে যেতে হবে। 














551] [mmc] 
GU ৮ Control Panel » All Control Panel Items » System ক্ষ $4 | | Search Control Pane p | 
Control Panel Home Windows edition 


Windows 7 Ultimate 


ভা Device Manager 
5 Copyright © 2009 Microsoft Corporation, All rights reserved. 


(lg Remote settings ege wee 
: ervice Pac 


(Mg System protection 


yi Advanced system settings 


System 
Manufacturer: Hewlett-Packard © 
Rating: (57৪. Windows Experience Index 
Processor: Intel(R) Core(TM) i5-2410M CPU @ 230GHz 230GHz আপনার পিসির ব্র্যান্ড, মডেল ও প্রসেসরের গতি 


Installed memory (RAM): 6.00 GB Saata পিসির ব্যামের পরিমাণ 
System type: 64-bit Operating System 
Pen and Touch: No Pen or Touch Input is available for this Display 


Hewlett-Packard® support 
Phone number: 
Support hours: 
Website: 


Computer name, domain, and workgroup settings 
Computer name: 
Full computer name: 


Computer description: 
See also 








i Workgroup: WORKGROUP 
Action Center 
Windows Update Windows activation 
i Windows is activated একস sk for - 
05079) ৰড উইন্ডোজ একটিভেট আছে কি না জানা যাবে এখান থেকে৷ genuine J 
এড Product ID: 00426-OEM-8992662-00010 Microsoft 
M ১৮: 
System টুল থেকে আরে কটি গুরু তৃপূর্ণ কাজ যেটা করা যাবে সেটা হচ্ছে Advanced system 





settings থেকে কম্পিউটারের পারফরম্যস ভালো রাখার জন্য পিসির বাহ্যিক সৌন্দর্যের ব্যপারে 
কিছুটা আপোস করার পদক্ষেপ নেয়ার মাধ্যমে কম্পিউটারের কাজের গতি বাড়ানো। কেননা 
পিসির বাহ্যিক সৌন্দর্য ধরে রাখতে র্যমের কিছু অংশ খরচ হয় যা অন্যান্য গুরুতৃপূর্ণ কাজ 
(যেমন- ইনস্টল, কপি-পেস্ট ইত্যাদি) ধীর হয়ে যায় 

















Wi Change settings 


n 


24 





4 c 
GU- [থৈ + Control Panel » All Control Panelltems » System v | é¢ | | Search Control Pane! p] 
Control Panel Home Windows edition 
Windows 7 Ultimate 


চা Device Manager 
fj Remote settings 
(@ System protection 


(@ Advanced system settings 
fes !! 


Copyright © 2009 Microsoft Corporation, All rights reserved, 


Service Pack1 





System 
Manufacturer: Hewlett-Packard 
Rating: m Windows Experience Index 
Processor: Intel(R) Core(TM) i5-2410M CPU @ 2.30GHz 2.30 GHz 
Installed memory (RAM): — 6.00 GB 
System type: 64-bit Operating System 
Pen and Touch: No Pen or Touch Input is available for this Display 


Hewlett-Packard support 


Phone number: 
Support hours: 
Website: 


Computer name, domain, and workgroup settings 
Computer name: @ Change settings 
Full computer name: 


Computer description: 
See also 





Workgroup: WORKGROUP 
Action Center 
Windows Update Windows activation 
Performance Information and Windows is activated 2 
Tools Product ID: 00426-OEM-8992662-00010 g মা v b 
4 x 





System Properties 


You must be logged on as an Administrator to make most of these changes. 


Performance 
Visual effects, processor scheduling, memory usage, and virtual memory 


User Profiles 
Desktop settings related to your logon 


Startup and Recovery 
System startup, system failure, and debugging information 








তারপরের উইন্ডোটি নিম্নরূপ - 


System Properties 


Visual Effects Data Execution Prevention 


Select the settings you want to use for the appearance and 
performance of Windows on this computer. 





[F] Animate controls and elements inside windows 
Animate windows when minimizing and maximizing 
Animations in the taskbar and Start Menu 

|] Enable Aero Peek 

|| Enable desktop composition 

(| Enable transparent glass 

Fade or slide menus into view 

[^] Fade or slide ToolTips into view 

|| Fade out menu items after clicking 

|] Save taskbar thumbnail previews 

Show shadows under mouse pointer 

[^] Show shadows under windows 

[^] Show thumbnails instead of icons 

|| Show translucent selection rectangle 

Show window contents while dragging 

Slide open combo boxes 

[^] Smooth edges of screen fonts 

Smooth-scroll list boxes 








"m ^ mi a eco p err 
Bangla Hadith -ma t. | wq 8) Untitled.jpg - Paint 4 UNetbootin 


ontrol Panel.docx - . 


25 


a i at D 


2:51 PM 





20 


E! Acronis True Image 2015 

| re | Adobe Application Manager 
El Adobe Illustrator CC 2015 Hydrogen 
GA Adobe Photoshop CC 2015 
Avro Keyboard Documents 
a Default Programs 
lt) Desktop Gadget Gallery Pictures 
@ Internet Explorer (64-bit) 
@ Internet Explorer 

$** Malware Protection Live 
T MinGW Installation Manager res 
@ Mozilla Firefox 

E Windows DVD Maker 
pa Windows Fax and Scan 
=> Windows Media Center 
ico Windows Media Player 
4T Windows Update 

s XPS Viewer Default Programs 
dO 3G Connection Manager 

4e 7-Zip Help and Support 


4 Back 








Music 


Computer 


Control Panel 


Devices and Printers 


Lil 


"Shut down > 





Control Panel থেকে Taskbar and Start Menu তে কিক করে Start Menu ও ব্যকগ্রাউন্ডের 
নিচে অবস্থিত টাস্কবারের বিভিন্ন সেটিংস করা যায়। 





| Taskbar | Start Menu | Toolbars 





Taskbar appearance 
[V] Lock the taskbar টাঙ্কৰার লক করে রাখুন টিক চিহ্ন দিয়ে রাখার মাধ্যমে 
11801004106 the taskbar 

[V] use smal icons ছোট আইকন ব্যবহার করুন৷ টিক মার্ক দিয়ে 


i | 
Start Menu নিচে রাখতে Bottom, বামে রাখতে Left, ডানে রাখতে Right, উপরে রাখতে Top সিলেক্ট 
Taskbar location on screen: Bottom v E - 


করুন৷ তবে নিচে রাখাই SOA 
Taskbar buttons: Never combine xi 4 


E Taskbar buttons ওপেন করা প্রোগ্রামগলোর শুধু আইকন দেখা যাবে নাকি বিস্তারিত নাম সহ দেখা যাবে 
otification area 
Customize which icons and notifications appear in the {Customize তা নির্ধারণ করে দিবে৷ Never Combine রাখাই যুক্তিযুক্ত৷ 


notification area. 








Preview desktop with Aero Peek 


Temporarily view the desktop when you move your mouse to the 
Show desktop button at end of the taskbar. 


[V] Use Aero Peek to preview the desktop 


How do I customize the taskbar? 











27 


User Accounts 


User Account খুবই গুরুত্বপূর্ণ একটি টুল । মূলত কম্পিউটারের পাসওয়ার্ড দেয়ার জন্য এটি 
বহুল ব্যবহৃত হয়। এছাড়াও একাধিক ব্যবহারকারীর জন্য একাধিক একাউন্ট ব্যবহার করার 
জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকে৷ ছোট বাচ্চাদের ব্যবহার করতে দেয়ার জন্য Guest 
Account খোলা হয় এর মাধ্যমে। 





পাসওয়ার্ড সেট করা - 


যদি আপনি উইন্ডোজ ইনস্টলের সময় পাসওয়ার্ড না দিয়ে থাকেন তবে Control Panel > User 
Accounts 4 গেলে নিচের মত দেখাবে। সেখান থেকে Create a password for your account 
সিলেক্ট করুন - 








GU & > Control Panel + All Control Panel Items » User Accounts 


Control Panel Home 
Make changes to your user account 


Manage your credentials 


Create a password reset disk - — . 
Change your picture | 
Link online IDs - E 
চা Change your account name | Administrator 


Manage your file encryption 
certificates 





b") Change your account type 


Configure advanced user 


file properti | 
protite properties M Manage another account 


Change my environment 


ax c ^ r | 
ন Change User Account Control settings 
variables * 1 d 


এরপর নিচের মত উইন্ডো আসবে। 


28 





" 21 =" aem) 
GU- HÀ, » Control Panel » All Control Panel Items » User Accounts » Create Your Password v| + | Search Control Panel p 


Create a password for your account 


| Administrator 





— যে পাসওয়ার্ডটি দিতে চান তা উভয় বক্সে টাইপ করুন৷ টাইপিং এ ২বারের 
Confirm new password কে I না একটি; ত ভুল হলে ক Te হবে all 


If your password contains capital letters, they must be typed the same way every time you log on. 
How to create a strong password 





z 
ভুলে গেলে পাসওয়াড মনে হতে পারে | 
ype a password hint | 
সন কিছু হিন্ট খানে লিখে দিতে The password hint will be visible to everyone who uses this computer. 
এ এ = What is a password hint? 


Cancel 


বক্সে লিখে Create password চেপে বেরিয়ে আসুন। 





পাসওয়ার্ড পরিবর্তন করা 





Control Panel> User Accounts থেকে Change your password সিলেক্ট করুন - 


















ba CE pie amem 
GO- H2, > Control Panel » All Control PanelItems » User Accounts w | || Search Control Panel p | 
Control Panel Hom e 
oic Make changes to your user account 
Manage your credentials 
Change your wor 
Create a password reset disk 
Remove your password -— 
Link online IDs ; Administrator 
Ma "n 1 Change your picture Password protected 
S scissa dd ত সা @ Change your account name 
Configure advanced user iy) Change your account type 
profile properties 
সি ভাত y Manage another account 
y Change User Account Control settings 
এরপর নিচের চিত্রের মত উইন্ডো আসবে। 
T 71898 
gog HÀ, » Control Panel ৯ All Control Panel Items » User Accounts » Change Your Password v |*4|| Search Control Pane! p 


Change your password 


Administrator 
Password protected 


Kurrent password আপনার বৰ্তমান পাসওয়ার্ড লিখুন 
New password Te পাসওয়ার্ড টি ৃ ঠিক মত ৰি 


If your password contains capital letters, they must be typed the same way every time you log on. 
How to create a strong password 











Confirm new password 





Type a password hint 


The password hint will be visible to everyone who uses this computer. 
What is a password hint? 


Cancel 
অতঃপর Change passowrd চেপে বেরিয়ে আসুন৷ 





29 


পাসওয়ার্ড মুছে ফেলা 





Control Panel > User Accounts থেকে Remove your password সিলেক্ট করুন। 


GO- উর) + Control Panel + All Control Panel Items » User Accounts Y 





Control Panel H 
555 Make changes to your user account 





Manage your credentials 
ৰি i à এ Change your password 
reate a password reset dis : 
e poem কিক করুন ud 
ink online IDs ministrator 
^ gui Change your picture Password protected 
cena Les ar i] Change your account name 
Configure advanced user 5 He নিক nn 
profile properties 
we Dresveonmt y Manage another account 
variables 


@ Change User Account Control settings 


অতঃপর নিচের চিত্রের মত উইন্ডো আসবে - 
, রাজ.” 


Jor উর) > Control Panel + All Control Panel Items » User Accounts ৯ Remove Your Password v | 54 || Search Control Panel p 
Remove your password 


।; " 
| Administrator 
Password protected 


Are you sure you want to remove your password? 





Current password ' বর্তমান পাসওয়ার্ড টাইপ করতে হবে 





Remove Password চেপে বেরিয়ে আসতে হবে তারপর৷ 


একাউন্টের নাম পরিবর্তন Pall Control Panel > User Accounts এ গিয়ে Change your 
account name সিলেক্ট করে নাম ঠিক করে দিতে হবে। 


30 


- ররর O a 
GO- & + Control Panel + All Control Panel Items + User Accounts Y 


Control Panel Home 
E Make changes to your user account 


Manage your credentials 

Change your password 
Create a password reset disk 

Remove your password 
Link online IDs i 

Change your picture 


টি ron i! hange your account name একাউন্টের নাম পরিবর্তন করতে এখানে ক্লিক করতে হবে| 
Configure advanced user Change your account type 
profile properties 


Change my environment 


গদি ৰ Manage another account 


p" Change User Account Control settings 


Control Panel এর বিভিন্ন GE] মধ্যকার নিত্য প্রয়োজনীয় বিষয়াদির খুঁটিনাটি তুলে ধরা 
হয়েছে। 


উইন্ডোজ ইসটলেশন 





31 


Bootable USB প্ৰস্তুত করা 


উইন্ডোজ ইনস্টল করার আগে পেনড্রাইভকে bootable করে নিতে হবে। uNetBootIn 
সফটওয়ার এবং Windows 7 এর ১5০ আগে থেকেই থাকতে হবে। 


বুট করার জন্য ৮ গিগাবাইট সাইজের একটি খালি পেনড্রাইভ লাগিয়ে রাখতে হবোতারপর 
uNetBootIn ওপেন করতে হবে।নিচের চিত্রের মত করে উইন্ডোজের iso ফাইলটি সিলেক্ট করে 
পেনড্রাইভ সিলেক্ট করে দিন৷ তারপর Ok চাপুন। 





Y? UNetbootin T7 EN 
O —n— _ ox 








© Distribution == Select Distribution == * | |== Select Version == X 


Welcome to UNetbootin, the Universal Netboot Installer. Usage: 





1. Select a distribution and version to download from the list above, or manually specify files to 
load below. 
2, Select an installation type, and press OK to begin installing. 








@ Diskimage E: \utilities \win7,iso m— Visio iso 2 iso ক্লিক 


Space used to preserve files across reboots (Ubuntu only): 0 








Type: |USB Drive v | Drive: Drive থেকে সংশ্লিষ্ট পেনড্ৰাইভের ড্রাইভ লেটার সিলেক কবে দিতে atl 


১০-১৫ মিনিট অপেক্ষা করার পর নিচের মত চিত্র চলে আসলে বোঝা যাবে পেনড্রাইভটি বুটেবল 
হয়ে গেছে। উইন্ডোজ ইনস্টল দিতে চাইলে Reboot Now ক্লিক করলে পিসি রিস্টার্ট নিবে। 


gz? UNetbootin 


1. Downloading Files (Done) 

2. Extracting and Copying Files (Done) 

3. Installing Bootloader (Done) 

4. Installation Complete, Reboot (Current) 


After rebooting, select the USB boot option in the BIOS boot menu. 
Reboot now? 


Reboot Now 





32 


Windows Installation 





১/ কম্পিউটার অন করার সাথে সাথে আগে থেকেই পেন-দ্রাইভ লাগানো থাকতে হবে) 
0017650/ Alt--ESC/ ESC / F9 / F12/ F2/ Delete (একেক ত্র্যন্ডে একেক টা থাকে)চেপে 
বায়োস মেনু অন করতে হবে। তারপর Boot ট্যবে যেতে BAI 








২/ Boot অপশনে গিয়ে USB Bootable Device/ Removable Devices সিলেক্ট করে দিতে ZAI 


33 


Main Advanced secur ity 


Item Specific Help 


CD-ROM Drive Keys used to view or 
Network boot from AMD configure devices: 
<Enter> expands or 
collapses devices with 
a + Or - 
<Ctrl+Enter> expands 
all 
<+> and <-> moves the 
device up or down. 
«n» May move removable 
device betueen Hard 
Disk or Removable Disk 
«d» Remove a device 
that is not installed. 


০2০৩০ Thee শৈল 





৩/ Exit 4 গিয়ে Exit Saving Changes এ Enter চাপতে হবে। 


Advanced Security 


Item Specific Help 


Load Setup Defaults 5 Exit System Setup and 
Discard Changes save your changes to 
Saue Changes CMOS. 


শত F9 
Enter "ep =); mE ap FIF 





34 


৪/ কিবোর্ডের রাইট এরো/লেফট এরো ব্যবহার করে Yes নিয়ে Enter চাপতে হবে নিচের পপ- 
আপ মেনু আসলে। 


 PhoenixBIOS Setup Utility 


“a _ ~ 3. E PN =r = j 
Mair Advancec secur ity Boot Exit | 


Item Specific Help 


Exit Discarding Changes 


Load Setup Defaults Exit System Setup and 
Discard Changes save your changes to 
Save Changes C s 


Setup Confirmation 





Save configuration changes and exit now? 





৫/ কিবোর্ডের যে কোনো বাটন ( স্পেস বার/ L 1 কিংবা যে কোনো) এক/একাধিক বার চাপুন 
নিচের উইন্ডো আসলে। 


ress any Key to boot from CD or DUD... _ 


How to Install Windows 7 (Beginners) 


৬/ অতঃপর নিচের উইন্ডো আসলে Next চাপতে হবে। অবশ্যই Language যাতে English থাকে। 





35 


Windows 7 


Language to instali: E 


Keyboa "ER "m mee] Us 


Enter your language and oth ner p references and click "Nex 


ie LE বং সু - T 
E: ০১৮7২ © 2003 Microsoft Corporation. All rights reserved. 
rH 


E LL 
cadi 





৭/ নিচের উইন্ডটি আসলে Install Now চাপতে RAI 


© Install Windows 


E 
Windows EZ 


E Install now S| 
É I E 


* M : 
What to know before installing Windows - 
Repair your « computer 

“Copyright © 2003 Microsoft Corporation. All rights reserved. 





How to Install Windows 7 (Beginners) 


৮/ নিচের উইন্ডো আসলে] accept the license terms এর পাশে ক্লিক করে টিক মার্ক দিয়ে 
Next চাপতে হবে। 


36 


Please read the license terms 


MICROSOFT SOFTWARE LICENSE TERMS 


WINDOWS 7 ULTIMATE 


These license terms are an agreement between Microsoft Corporation (or based on 
where you live, one of its affiliates) and you. Please read them. Th 


Printed-paper license terms, which may come with the softwa 
any on-screen license terms. The terms also apply to any 


updates, 
supplements, 


Internet-based services, and 


[V I accept the license terms 


Collecting information i g Windows k 
1 How to Install Windows 7 (Beginners) 


৯/ সি ড্রাইভ/ সবার উপরের ড্রাইভ টি সিলেক্ট করে দিন। তবে যদি এটি আগে থেকে ফরম্যাট না 
করা থাকে তবে Disk 0 সেবার উপরের ড্রাইভ) সিলেক্ট করতে «GI তারপর নিচে ডানে অবস্থিত 
Drive options (advanced) এ ক্লিক করতে হবে। তারপর Format Drive অপশন দেখা যাবে। 
Format Drive ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের ছবির মতই সম্পূর্ণ ড্রাইভটি খালি 
দেখাবে। অতঃপর সবার উপরের ড্ৰাইভ সিলেক্ট করে Next চাপুন। 





Where do you want to install Windows? 


9.7 GB System 


+? Refresh Drive options (advanced) 


$* Load Driver 





37 


১০/ নিচের ছবি চলে আসলে ৫-১০ মিনিট অপেক্ষা করুন৷ 


Installing Windows... 


That's all the information we need right now. Your computer will restart several times during 
installation. 


wu Copying Windows files 
Expanding Windows files (696) . 
Installing features 
Installing updates 
Completing installation 





1 ~ollecting information 2) Installing Windows 
How to Install Windows 7 (Beginners) 


১১/ নিচের উইন্ডো আসলে কম্পিউটারের নাম ঠিক করে দিতে হবে। নিজের ইচ্ছামতো নাম দেয়া 
যায়। 








রা 


wy eal Set Up Viindows 


£7 Windows 7 Ultimate 


Choose = user name for your account end name your computer to distinguish it on the network. 


Type a user name (for example, John): 


Iype a computer name: 
wikiHow-PC 


Copyright © 2009 Microsoft Corporation. All rights reserved. 





How to Install Windows 7 (Beginners) 


১২/ পছন্দানুযায়ী পাসওয়ার্ড টাইপ করে নেক্সট চাপতে হবে। 


38 








© A Set Up Windows 


Set a password for your account 


Creating ও password is a smart security precaution that helps protect your user account from 
unwanted users. Be sure to remember your password or keep it in a safe place. 


Type a password (recommended): 


Retype your password: 





eooo 
Type a password hint (required): 


same 


ber your passwo 
If you forget your password, Windows will show yeu your hint. 





How to Install Windows 7 (Beginners) 


১৩/ নিচের ছবিটি অধিকাংশ সময় আসবে না , যদি আসেও তবে ডিভিডির কভারের উপরে 
দেখবেন প্রোডাক্ট কি দেয়া আছে৷ 


Type your Windows product key 


You can find your Windows product key on a label included with the package that came with 
your copy of Windows. The label might also be on your computer case. Activation pairs your 
product key with your computer. 

The product key looks similar to this: 

PRODUCT KEY: 2OOCOXX -2OOOCX -)OOOXCX -)OOOCX -)OOOCX 


I 


(dashes will be added automatically) 


J Automatically activate Windows when T m online 


What = ectrvation? 
Read out privacy statement 


1 Collecting information 2 installing VVindows 





১৪/ নিচের ছবিটি আসলে Ask me later চাপতে হবে। 


39 


€» ei Set Up Windows 


Help protect your computer and improve Windows automatically 


45999 ক ৯ ক কক ও ক তত 9794945220279 res eee কক ms teess ceses eers 959229499920 02940 9745972959229 02949 neers emete amre tesse mmer তত. mme কক 940 92222409 কক 992 22099229 924097920 740272 02249 91 9 92 


Use recommended settings 
Install important and recommended updates, help make Internet browsing safer, check 
online fcr solutions tc problems, and help Microsoft improve Windows. 


Install important updates only 
Only install security updates and other important updates 


Ask me later 
Until you decide, your computer might be vulnerable tc sec 


Learn more about each option 

When you use recommended settings cr install updates only, some inform 
Microsoft. The information is nct used to identify you cr contact you. Tct 
later, search for Turn off recommended setting in Help and Support. Read 





Local Disk (C:) , CD Drive (D: 
-— [ছা ৷ O bytes free 


830 GB free of 931 GB UDF Open in new window 


Turn on BitLocker 


My Book (G:) Removable t 
| . mm— — — = | Pen AMO 
C 191 GB free of 2.72 TB 3.31 GB free | A Bulk Rename Here 





Share with 

€ Norton Internet Security 
Open as Portable Device 
Include in library 
Pin to Start 
Add to archive... 


Add to "Archive.rar" 
Compress and email... 


a > 
= att 


Copy 
Create shortcut 
Rename 





How to Install Windows 7 (Beginners) 





উইন্ডোজ ইনস্টল শেষ। 


40 


কীভাবে Disk Clean UP করবেন? 


লম্বা সময় ধরে ব্যবহার করলে উইন্ডোজের বিভিন্ন ড্রাইভে জমা হওয়া অপ্রয়োজনীয় ও সাময়িক 
ফাইলগুলো ডিলিট করার জন্য ডিস্ক ক্লিনআপ নামক সিস্টেম টুল টি ব্যবহার করা হয়। উপকারী 
এই System Tool টি ব্যবহারের পদ্ধতি উল্লেখিত হলো - 





Start Menu ওপেন করে Search programs and files বক্সে Disk Cleanup লিখে সার্চ দিলে 
নিচের চিত্রের মত চলে আসলে তা ওপেন করুন৷ 


Computer 

Control Panel 
Devices and Printers 
Default Programs 


Help and Support 


wikiHow 


Select the drive you want to clean up. 


Drives: 





wiki 


41 


যে ড্ৰাইভটি ক্লিন-আপ করতে চান তা ড্রপ-ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে নিচের 
চিত্রের মত। 


Select the drive you want to clean up. 
Drives: 





ড্রাইভ সিলেক্ট করে দেয়ার পর নিচের চিত্রের মত উইন্ডোটি আসবে। Downloaded Program 


Files, Temporary Internet Files যেভাবে টিক চিহ্ন দেয়া আছে সেভাবে এর নিচের প্রতিটি 
বক্সে ক্লিক করুন (ক্লিক করা হলে নীল রঙের টিক চিহ্ন দেখা যাবে) অথবা Clean up system 
files চাপুন। অতঃপর OK বাটনে click PHA 


=> Disk Cleanup for (Cj. 


Disk Cleanup 


Q^ You can use Disk Cleanup to free up to 6.45 GB of disk space on 
(2). 


Files to delete: 





& Downloaded Program Files 
(3j Temporary Internet Files 
(£3] Offline Webpages 

HP Game Statistics Files 

D 1€ Recycle Bin 


Total amount of disk space you gain: 
Description 


Downloaded Program Files are ActiveX controls and Java applets 
downloaded automatically from the Internet when you view certain 


pages. They are temporarily stored in the Downloaded Program Files 
folder on your hard disk. 


y Clean up system files 


How does Disk Cleanup work? 





42 


অতঃপর নিচের ছবির মত উইন্ডো আসবে। ক্লিন হতে একটু সময় লাগবে। অপেক্ষা করুন। 


Disk Cleanup 


= The Disk Cleanup utility is cleaning up unnecessary files on 
ow” your machine. 





Cleaning up drive (C:). 
Cancel 





Cleaning: Downloaded Program Files 








wiki 


অপেক্ষা করুন। নিচের চিত্রের মত সবুজ অংশ পুরোটা পূর্ণ হওয়ার আগে cancel চাপবেন না৷ 
সবর করুন। 


Disk Cleanup 2S 


= Disk Cleanup is calculating how much space you will be able 
mw tofree on (C). This may take a few minutes to complete. 


Calculating... — 
Cancel 





Scanning. Windows upgrade log files 








অল্প কিছুক্ষণ পর দেখবেন Disk Cleanup হয়ে গিয়েছে। অন্যান্য দ্রাইভগুলোও একই পদ্ধতিতে 
fea করে নিতে পারেন। Disk Cleanup করার ফলে হার্ডডিস্কে জায়গা কিছুটা বাড়বে, 
কম্পিউটার তুলনামূলক গতিশীল ZAI ১/২ মাসে অন্তত একবার Disk Cleanup করুন। 


43 


Disk Defragment 


কম্পিউটারের গতি ঠিক রাখার জন্য নিয়মিত ডিস্ক ডিফ্রাগম্যন্ট নামক সিস্টেম peto নিয়মিত 





Start Menu ওপেন করে Search programs and files বক্সে Disk Defragment লিখে সার্চ 
দিলে নিচের চিত্রের মত চলে আসলে তা ওপেন করুন। 


Programs (4) 
[Ex Disk Defragmenter 


= - { 
dil Dk Cleanup Defragments your disks so that your c: 
La Add New Disk efficiently. 


La Clone Disk 











Control Panel (8) 

H2. Create a password reset disk 

এ Protect your computer by encrypting data on your disk 

Create and format hard disk partitions 

eo Manage disk space used by your offline files 

ME Free up disk space by deleting unnecessary files 
Files (10) 

VB Disk Defragment.docx 

cw Local Disk (T:) 

কি rt64win?.inf 

কু rt86win7.inf 


“= See more results 


| Disk] x | | Shut down | > | 


-— O "৭ - -— 


ওপেন করার পর নিচের চিত্রের মত একটি উইন্ডো চলে আসবে। 


> Disk Defragmenter consolidates fragmented files on your computer's hard disk to improve system 
* performance. Tell me more about Disk Defragmenter. 


Schedule: 


Scheduled defragmentation is turned on [s^ Configure schedule... 


Run at 1:00 AM every Wednesday 
Next scheduled run: 2/17/2016 2:06 AM 


Current status: 





Disk Last Run Progress 
ib (C:) 2/14/2016 4:17 PM (0% fragmented) 


cow New Volume (D:) 2/14/2016 4:27 PM (096 fragmented) 
cow New Volume (E:) 1/14/2016 2:10 PM (0% fragmented) 
cx» New Volume (W:) 2/14/2016 4:28 PM (0% fragmented) 





Only disks that can be defragmented are shown. 
To best determine if your disks need defragmenting right now, you need to first analyze your disks. 


= Analyze disk = Defragment disk 





44 


C Drive থেকে শুরু করে একে একে প্রতিটি ড্রাইভ ডিফ্রাগম্যন্ট করতে সংশ্লিষ্ট ড্রাইভ সিলেক্ট 
করে নিম্নের চিত্রে চিহ্নিত অংশে ক্লিক করুন। 


Disk Defragmenter consolidates fragmented files on your computer's hard disk to improve system 


performance. Tell me more about Disk Defragmenter. 


Schedule: 
aD Configure schedule... 


Scheduled defragmentation is turned on 
Run at 1:00 AM every Wednesday 
Next scheduled run: 2/17/2016 2:06 AM 


Current status: 
Last Run Progress 


2/14/2016 4:17 PM (0% fragmented) 
2/14/2016 4:27 PM (0% fragmented) 
1/14/2016 2:10 PM (0% fragmented) 
2/14/2016 4:28 PM (0% fragmented) 


Disk 

& (C) 

cow New Volume (D:) 
cx New Volume (E:) 
cx» New Volume (W:) 


Only disks that can be defragmented are shown. 
To best determine if your disks need defragmenting right now, you need to first analyze your disks. 


(gi Analyze disk (igi Defragment disk 





ডিফ্রাগম্যন্ট শুরু হলে নিম্নোক্ত চিত্রের ন্যায় সংশ্লিষ্ট ড্রাইভের পাশে running লেখা ভেসে উঠবে। 
যতক্ষণ running দেখাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন৷ 


Disk Defragmenter consolidates fragmented files on your computer's hard disk to improve system 


=) 
Tell me more about Disk Defragmenter. 


“ performance. 


Schedule: 
[ey Configure schedule... 


Scheduled defragmentation is turned on 
Run at 1:00 AM every Wednesday 
Next scheduled run: 2/17/2016 2:39 AM 


Current status: 
Last Run Progress 


Disk 
Pass 3: 0% consolidated 


& (C) 
2/14/2016 4:27 PM (0% fragmented) 


cow New Volume (D:) 
c. New Volume (E:) 
c. New Volume (W:) 


1/14/2016 2:10 PM (0% fragmented) 
2/14/2016 4:28 PM (0% fragmented) 











Only disks that can be defragmented are shown. 
To best determine if your disks need defragmenting right now, you need to first analyze your disks. 


(gi Stop operation 





45 


অল্প কিছুক্ষণ পর দেখবেন Disk Defragment হয়ে গিয়েছে। অন্যান্য দ্রাইভগুলোও একই 
পদ্ধতিতে Defragment করে নিতে AAT! মাসে অন্তত একবারসমস্ত ড্রাইভগুলো Defragment 
করুন। 


আপনাদের দু’আতে আমাদের ভুলবেন না যেন৷ 


16 





ফন্ট ইসটল ও আনইলটল 
ফন্ট ইসটলঃ 


ইউন্ডোজে আগে থেকে অর্থাৎ ডিফোল্ট ভাবে অনেক গুলো Po ইলটোল করা থাকে৷ তারপর ও 
যদি নতুন কোন ফ্রন্ট ইসটোল করতে হয় তাহলে সেটা আগে ডাউনলোড করে নিতে হবে৷ 
(উদাহরণ AHA আমরা আজকে “Lucida Handwriting” Po ইসটোল করবো) 


১) প্রথমে PR ডাউনলোড করি। 


Opening Lucida Handwriting Italic-zip 





You have chosen to open: 
= Lucida Handwriting Etalic.zip 
which ts: WinRAR ZIP archive 
from: http://fontsgeek.corn 


What should Tor Browser do with this file? 


Aink archer cles annali) 


[^] Do this a utorn1atically for files like this from now on. 





২) ডাউনলোড কৃত ফাইলটিকে Extract PRI এবং ফ্রন্টকে কপি করি৷ 





| 
Marne Open | Typ 
--— | 2289 Open with WinRAR — 
== Lucida Handw = E | win 





— Extract te Lucida Handwriting Italics 


#-Fip b 
CREC SHA » 
Erase 


Eraser Secure Mlowe 
Open with » 
| zx Scan with 360 Total Security 
t Run in 360 Sandbox 





Share with e 
Restore previous versions 

Send to a 
Cut 

Copy 

Create shortcut 


| Delete | 
J Italic.zip Date modi 











Rename 


Properties 


=] 





—— 


ফাইলটি Extract করার পর দুইটি ফাইল আসবে। সেখানে থেকে Lucida Handwriting 
Italic.ttf ফাইলটি (00140) চেপে কপি করতে হবে। 


File Edit View Tools Help 


Adjust your computer's settings 


System and Security 
Review your computer's status 
Back up your computer 


View by: Category * 


User Accounts and Family Safety 
BB Add or remove user accounts 
ay) Set up parental controls for any user 


Find and fix problems aue 
— Appearance and Personalization 

Network and Internet Change the theme 

View network status and tasks 


Choose homegroup and sharing options 


Change desktop background 
Adjust screen resolution 


Hardware and Sound 
View devices and printers 
Add a device 


Connect to a projector এ P . Ease of Access 
Adjust commonly used mobility settings 


Clock, Language, and Region 
Change keyboards or other input methods 


Let Windows suggest settings 


Optimize visual displa 
Programs i diii 


Uninstall a program 














4 QU Js Fk Control Panel + Appearance and Personalization + 


-— = 


File Edit View Tools Help 


Control Panel Home R . 
Personalization 


Change the theme | Change desktop background | Change window glass colors 


System and Securr 
d ki Change sound effects | Change screen sawer 


Network and Internet 


Hardware and Sound 
Programs 


User Accounts and Family 
Safety 


Appearance and 
Personalization 


Clock, Language, and Region 


Ease of Access 


Display 
Make text and other items larger or smaller | Adjust screen resolution | Connect to a projector 
Connect to an external display 


Desktop Gadgets 
Add gadgets to the desktop | Get more gadgets online | Uninstall a gadget 
Restore desktop gadgets installed with Windows 


Taskbar and Start Menu 


Customize the Start menu | Customize icons on the taskbar | Change the picture on the Start menu 


Ease of Access Center 
Accommodate low vision | Use screen reader | Turn on easy access keys 
Turn High Contrast on or off 


Folder Options 
Specify single- or double-click to open | Show hidden files and folders 


Fonts 
Preview, delete, or show and hide fonts | Change Font Settings | Adjust ClearType text 





48 


৫) ফ্রন্ট অপশনটি ক্লিক করলে নিচের ইউন্ডীজটি চালু হবে। যেখানে আগে থেকে অনেক গুলো 
ফ্রন্ট থাকবে যা ডিফোল্ট ভাবে ইসটোল করা আছে। 





| " s - co-— 05 ee nae- 
4 So ais ৮ ‘= UE ১০৮৮৯, [3 Appearance and Personalization + Fonts ৮ T M | +> | 


File Edit Wiew Toots Help 





Control Panel Home = E E 
Preview, delete, or show and hide the fonts installed on your computer 


Font settings " n » 
Organize ^ Prewieww Delete Hide 

Get more font information 

online 


Adjust ClearType text | 
Find a character Zh. Io = Abg 
Change font size T 


Latin Wide Leelawadee Lily UPE Lucida Bright 


Abg _ 


Lucida Lucida Console Lucida Fax Lucida Sans Lucida Sans 
Calligraphy Italic Regular Typewriter 


See also 


Text Services and Input — L L3 
টি Lucida Bright Font style: Italic: Demibold Italic: D... Designed for: Latin 
Personalization Abg Show/hide: Show Category: Text 


৬) ফ্রন্ট বক্সে গিয়ে আগে থেকে Copy করে রাখা Lucida Handwriting Italic.ttf ফাইলটি 
Paste করতে হবে। তাহলে ফ্রন্টটি ইসটোল হয়ে যাবে। 


[2 
এ (টি » 9 ৬৬০৬৬ e Ah উল | 
Ow ৮ Control Panel ৮ Appearance and Personalization & Fonts + T | ++ | 


File Edit View Tools Help 


Control Panel Home 


Preview, delete, or show and hide the fonts installed on your computer 


Fent settings , 

্‌ টা h Organize + 
Get more font information 

online 


Adjust ClearType text 


Find a character Mb £z 


Change font size 


Latin Wide Leelawadee [ C Lucida Bright 


Abg 


Lucida Lucida Console Lucida Fax Lucida Lucida Sans 
ৰ Calligraphy Italic Reqular Handwriting 
See also Italic 


Text Services and Input 


শা নি ^m 244 items 
Personalization | 


(লক্ষনীয় খে, Lucida Handwriting Italic ফন্টটি আগের ছবিতে ছিল না, Lucida Handwriting 
Italic. ttf ফাইলটি ইসটোল করার পর তা ইলটোল হয়েছে এবং ৬ নং পয়েন্টের ছবি তে দৃশ্যমান 
হয়েছে।) 





49 





বোতামে ক্লিক করলে স্টার্ট মেনু আসবে। সেখানে ০৪৪৩৪ অপশনে ক্লিক 
করলে নিচের ইউন্ডোজটি চালু হবে 








File Edit View Tools Help 


Adjust your computer's settings View by: Category * 


System and Security | User Accounts and Family Safety 
Review your computer's status লিজা Add or remove user accounts 
Back up your computer Hg! Set up parental controls for any user 


Find and fix problems . . 
Appearance and Personalization 


Network and Internet an Change the theme 
View network status and tasks - Change desktop background 
Choose homegroup and sharing options Adjust screen resolution 


Hardware and Sound Clock, Language, and Region 


View devices and printers 
Add a device 


Connect to a projector টা” জা Ease of Access 
Adjust commonly used mobility settings Let Windows suggest settings 


Optimize visual display 


Change keyboards or other input methods 


Programs 


Uninstall a program 


জজ = ৰ z 
Go t Control Panel + Appearance and Personalization 





File Edit View Tool Help 


Control Panel Home : 
Personalization 


System and Security Change the theme Change desktop background Change window glass colors 
EC Change sound effects Change screen saver 


Network and Internet 
Hardware and Sound Display _ : . | 

| Make text and other items larger or smaller Adjust screen resolution Connect to a projector 
Programs Connect to an external display 


Safety I g 


. peal and 
এ gir. Restore desktop gadgets installed with Windows 


Clock, Language, and Region | Taskbar and Start Menu 
Ease of Access Customize the Start menu Customize icons on the taskbar Change the picture on the Start menu 


Ease of Access Center 
Accommodate low vision Use screen reader Turn on easy access keys 
Turn High Contrast on or off 


Folder Options 
Specify single- or double-click to open Show hidden files and folders 


Fonts 
Preview, delete, or show and hide fonts Change Font Settings Adjust Clearlype text 





50 


৩) ফ্ৰন্ট অপশনটি ক্লিক করলে নিচের ইউন্ডীজটি চালু হবে। যেখানে আগে থেকে অনেক গুলো 
ফ্ৰন্ট থাকবে যা ডিফোল্ট ভাবে ইসটোল করা আছে৷ 


— r= 
Gua + Control Panel La Appearance and Personalization d Fonts ^ 





File Edit View Tool Help 


Control Panel Home á টি : 
Preview, delete, or show and hide the fonts installed on your computer 


Font settings p 
Organize + 

Get more font information 

online 


Adjust Clearlype text 


Find a character Mh zm 


Change font size 














Latin Wide Leelawadee Levenim MT 


Abg Abg ' Abg. 





















































Lucida Lucida Console Lucida Fax Lucida Lucida 5ans 
3 Calligraphy Italic Regular Handwriting 
See also Italic 


Text Services and Input 


ee | 244 items 
Personalization | 


৪) ফ্রন্ট বক্সে গিয়ে যে FU (Lucida Handwriting Italic) আসটোল করতে চায় তার উপর 
ক্লিক করে কিবোর্ড এর “Del” বোতাম ক্লিক করতে হবে ৷ তাহলে PO আনইসটোল হয়ে 
যাবে। 





- টী মম মম = === লনা 
: C3 C21 * b _ শিট ৮ ih TN abe =. Personalization = Fonts ee শপ || Search | nts i 40 | 








File Edit View Tools Help 


Control Panel Home . 3 
Preview, delete, or show and hide the fonts installed on your computer 


Font settings . " 7 
Organize Preview Delete Hide 

Get more font information 

anline 


Adjust ClearType text 
Find a character | r Abg | 
Change font size == = = T 


Latin Wide Leelawadee Levenim MT Lily UPC Lucida Bright 


Abg Abg | 














Lucida Lucida Console Lucida Fax Lucida Sans Lucida Sans 
Calligraphy Italic Regular Typewriter 
See alsa 
Text Services and Input L- the” ee” 


aa Lucida Bright Font style: Italic: Demibold Italic: D... Designed for: Latin 


Personalization Abg Show/hide: Show Category: Text 





51 


(লক্ষনীয় খে, Lucida Handwriting Italic ফন্টটি আগের ছবিতে ছিল, Lucida Handwriting 
Italic ফাইলটি ডিলিট করার পর তা ইসটোল হয়েছে এবং ৪ নং পয়েন্টের ছবি তে দৃশ্যমান নয়।) 


On Screen Keyboard 





কীবোর্ড ছাড়া শুধুমাত্র মাউস দিয়ে কী-বোর্ডের কাজ চালানোর জন্য এই টুলটি ব্যবহার করা হয়৷ 
কীবোর্ডের অতি প্রয়োজনীয় কোনো বাটন নষ্ট হয়ে গেলে সাময়িক কাজ চালাতে এটি আমরা 
ব্যবহার করে থাকি। 


টুলটি ওপেন করতে Choose Start Control PanelEase of Access—Ease of Access 
Center যেতে হবে। নিম্নের চিত্রে দেখে উপরের দিকে Start On-Screen Keyboard রয়েছে। 
অথবা Start Menu'3 সার্চ অপশনে On-Screen Keyboard পাওয়া যাবে। 

















w & ৮ Contool Passei » চরহ of Access ৮ teve of Access Center - *» Search Control Pone 
YZ 


Fée £4 View Tach "wig 


Make your computer eassser to use 


Quick access to common toots 

You can wie the tools ৮৭ thes sector to help you get meted 

Windows can reed and pcen tha ist automatically Press the SPACEBAR to select the hughbshted toot 
4 Abeanyt reed (ht ertan abc Abwargt en thes FeTTo 


© Start Magnifier ww Start Narrator 
i 
Start On-Screen Keyboard P Set up Hugh Contrast 
e Net vore ahere to start! Cet ved cocer dator te make pour Compute prue te wee 
É hore all settings 
When you select thee 1afngi they well automatica, thet each ume you leg on 
e te coe ce E 
(গত fos béomdreeis 
Cwetrrce vous frugis, 
Set og sternite pt deti 
Adus? vetting: for the moure or cther panting Sever es 
airs Ft arc es pt 638 
Adpstt setisqs Tos the bey boe d 


Set up sRecmutrees fer toundu 





2 ( &Ow eb it 





‘abe ট ea 7 t f " a Tat 
Adfpast setienegs for reading ated ty png 


করুন। 


*. |Bksp | Home | PgUp 
gi " | | dd m (Del) End 16001 


Insert Pause 
* Shift PrtScn ০011 


At (E না í [P [Fn | Options [Help 
zd A van EN 


. = 





রি 


অভ্র ফনেটিক ইংরেজি থেকে বাংলা লেখার একটি উচ্চারণ ভিত্তিক বর্ণের (Transliteration) পদ্ধতি৷ Fixed 
Keyboard Layout ভিত্তিক বাংলা লেখার পদ্ধতি চেয়ে অভ্র ফনেটিক দিয়ে বাংলা লেখা অনেক বেশি সহজ, 
কেননা এজন্য কোন কি-বোর্ড লেআউট মুখস্ত করার প্রয়োজন নেই। কিছু সুনির্দিষ্ট কিনতি অত্যন্ত সহজ 
নিয়ম অনুসরণ করে আপনি মুহূর্তে বাংলা টাইপিং এ অভ্যস্থ হয়ে উঠতে পারেন। 


আমরা এখন দেখব কিভাবে অভ্র কি-বোর্ড ডাউনলোড এবং ইসটোল PAT 


অভ ডাউনলোড 





ধাপ-১০ঃ প্রথমে টর/ফায়ারফক্স বা অন্য যে কোন ব্রাউসার চালু করি। এবং 
https://www.omicronlab.com/avro-keyboard.html লিঙ্ককে প্রবেশ করি। তাহলে নিম্মোক্ত পেজটি চালু 
হবে। 





A Avro Keyboard iAvro ibus-avro Bangla Fonts Others Help & Support 


for Windows for Mac OS X for Linux Unicode/ANSI fonts Misc. goodies Forum & Help files 


Avro Keyboard 


AWARD WINNING BANGLA SOFTWARE 
FOR WINDOWS 


Avro Keyboard and 
Bangla Spell Checker! 





ধাপ-২:৪ পেজটি নিচের দিকে নামালে ছুটি অপশন দেখা যাবে। প্রথমটি হল Download Avro Keyboard 
Now এবং অপরটি হল Get Portable Edition.Download Avro Keyboard Now অপশনে ক্লিক করতে 
হবে। নিচের চিত্রে লক্ষ্য করুন। 


94 


Avro Keyboard and 
Bangla Spell Checker! 


The last Bangla software package you'll ever 


em 


need! 


©) Fully Unicode Compliant 

($) Efficient & Customizable 

© Built-in Bangla Spell Checker 

©) Phonetic, Touch & Mouse based typing 


($) Optional ANSI mode & Fonts 
where DUrucodeg is not supported (like 
Photoshop) 





এখানে ক্ৰিক করুন 


V 


Avro Keyboard was born in the 26th March, 2003 (The Independence Day of Bangladesh), bringing a new era in Bangla computing. Es flexible, gorgeous, feature rich, totally 





ধাপ-৩০ Download Avro Keyboard Now অপশনে ক্লিক করলে নিম্মোক্ত পেজটা আসবে। সেখানে 
Download Avro Keyboard - 4 ক্লিক করতে হবে। 


a Avro Keyboard iAvro ibus-avro Bangla Fonts Help & Support 


ATTE 


DID TDI rr Mac OS ¥ v Ins Pode AN SI fonts s sre কন উন 2. Flohr files 
jor VE ITDGOLEPS Jor Mac D jor LILLY LU TLECCHTE/ 231 of POTLES Irc. EOCOMIDES Dejar এন Forum & HEP ILLES: 





You are Here: Home » Avro Keyboard » Download Avro Keyboard 


Download Avro Keyboard 


এখানে ক্লিক করুন 


V 





T. a a 


Compatible with: Windows 2000, Xp, 2003, 7, 8, 8.1 (bath 32bit and 64bit editions) 


Release notes: See here 


55 


ধাপ - 808 Download Avro Keyboard এ ক্লিক করলে একটি মেনু আসবে সেখানে “Save File” ক্লিক 
করতে হবে। নিচের চিত্রে লক্ষ্য করুন 











জল; & Support 
= ij & Help nies 


You have chosen to open: 


= | setup avrokeyboard 5.5.0.exe 
which is: Binary File (11.9 MB) 
from: httpz//www.omicronlab.com 





Would you like to save this file? 


Cancel 





Version: 5.5.0 


Compatible with: Windows 2000, Xp, 2003, 7, 8, 8.1 (both 32bit and 64bit editions) 
Release notes: 566 here 


ধাপ - tos “Save File? এ ক্লিক করলে ফাইলটি সেভ/ ডাউনলোড হয়ে যাবে৷ 


wear কি-বোর্ড ইলটোল 





ধাপ ১০৪ ফাইল ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড কৃত ফাইলটির উপর ক্লিক করি এবং আগত AAA 
Run - এ ক্লিক করলে ইসটোল চালু হবে। নিচের চিত্রে লক্ষ্য করুন 


90 


Marne Date modified Type Size 

setup avrokeyboard 5.5.0.exe 4/23/2016 5:34 PM Application 12,138 KB 
T Jder PDF ... 1,200 KB 
on 43,2582 KB 
Do wou want to num this file? P archive 17,570 KB 
Mame: ...irdiexDovevnloads*ssetup avrokeyboard 5.5.0.exe 


Publisher: Open Source Developer, Mehdi Hasan Khan 
Type: Application 


From: (:\Users)GreenBirdie\Downloads\setup_avrokey... 


Always ask before opening this file 





While files from the Internet can be useful, this file type can 
potential ham your computer. Onhk nun software from publishers 
you trust. What's the risk? 








Setup - Avro Keyboard 


ভাষা খেক উন্মুক্ত. ns Welcome to the Avro Keyboard 
Setup Wizard 


This will install Avro Keyboard 5.5.0 on your computer. 


Click Mext to continue, or Cancel to exit Setup. 





ধাপ -৩০৪ তারপর “I accept the agreement" এ ক্লিক করে Next -এ ক্লিক করতে VAI 


94 





Setup - Avro Keyboard 


Please read the following important information before continuing. 








Please read the following License Agreement. You must accept the terms of this 
agreement before continuing with the installation. 


MOZILLA PUBLIC LICENSE 
Version 1.1 


1. Definitions. 
1.0.1. "Commercial Use" means distribution or otherwise making the 
Covered Code available to a third party. 


1.1. "Contributor" means each entity that creates or contributes to 


(& I accept the agreement 
C) Ido not accept the agreement 


ধাপ -৪:% Browse বোতামে ক্লিক করে কোন ড্রাইভে ইসটল করা হবে সেট সেলেক্ট করতে হবে, তারপর 


Next - এ ক্লিক করতে হবে। 
| Setup - Avro Keyboard 


Select Start Menu Folder 
Where should Setup place the program's shortcuts? 





ধাপ -৫: তারপর আবার Next ক্লিক করতে হবে। 
| Setup - Avro Keyboard 


Which additional tasks should be performed? 


Select the additional tasks you would like Setup to perform while installing Avro 
Keyboard, then dick Next. 


Input Language Setting : (You can change this setting anytime from Avro Keyboard's 
configuration window) 
Change Input Language when Avro Keyboard works in Bangla Mode 


— (©) Use Bangla (India) Language 


z (@) Use Bangla (Bangladesh) Language 
i— (©) Use Assamese Language 


Other options 
Install Bangla spell checker add-in for MS Word 
Automatically check for update every week (anonymous) 


ধাপ -৬০৪ তারপর Install এ ক্লিক করতে হবে। নিচের ইমেজ দ্রষ্টব্য 





Setup - Avro Keyboard o La | - o | (জা কা 


Ready to Install 
Setup is now ready to begin installing Avro Keyboard on your computer. 


Click Install to continue with the installation, or cick Back if you want to review or 
change any settings. 


Destination location: 
C:\Program Files\Avro Keyboard 


Start Menu folder: 
Avro Keyboard 


Additional tasks: 
Input Language Setting : (You can change this setting anytime from Avro Key 
Change Input Language when Avro Keyboard works in Bangla Mode 
Use Bangla (Bangladesh) Language 
Other options 
Install Bangla spell checker add-in for MS Word 
Automatically check for update every week (anonymous) 
H 











98 


99 


ধাপ -৭3 Install - এ ক্লিক করা হলে ইসটল শুরু হবে। 


m "i [== "ill Cl EU ina Ul hae (EO Het te অর ঘর ee Ta সপ Ey deem SO deme ha m লস mr R00 FE ETH 


Setup - Avro Keyboard — e — Á—- 


Installing 
Please wait while Setup installs Avro Keyboard on your computer. 





Extracting files... 
C:\Program Files \Avro KeyboardVvro Keyboard.exe 


ধাপ -৮৩৪ ইন্সটল শেষ হলে নিম্মোক্ত পেজটি আসবে। Finish বোতাম ক্লিক করলে ইন্সটল সম্পূর্ণ হবে৷ 


60 


| Setup - Avro Keyboard - La = 


Completing the Avro Keyboard 
Setup Wizard 


Setup has finished installing Avro Keyboard on your computer. 
The application may be launched by selecting the installed 
icons. 


Click Finish to exit Setup. 





অভ্ৰ স্টার্ট আপঃ স্টার্ট বা ইউন্ডো এ ক্লিক করলে স্টার্ট মেনু আসবে সেখানে ক্লিক করলে অভ্ৰ চালু হয়ে 
যাবে। 


61 


| a» Default Programs 
EE; Desktop Gadget Gallery 
& Internet Explorer 
a Mozilla Firefox Documents 


গলি Viber Pictures 

s Windows Anytime Upgrade 

Windows DVD Maker Music 

উল] Windows Fax and Scan 

©) windows Media Center Computer 

Windows Media Player 

EF Windows Update Control Panel 

তি bags Devices and Printers 
7-Zip 

360 Security Center 
Accessories 

Avro Keyboard Help and Support 
Banglalion WiMAX CM 

CamStudio 2.7 


Default Programs 


4 Back 


| Search programs and files 





অভ্র চালু হলে ডেস্কটপের উপরে একটি টুলবার চালু হবে। এটি হল 


English P x è 


um 


অভ্ৰ টুলবার। নিচের ছবি দ্ৰষ্টব্য 


এ 7 








English 


ww 


Spell checker... 


Output as Unicode (Recommended) 
Output as ANSI (Are you sure?) 


Unicode to Bijoy text converter 

Keyboard Layout Editor: Build custom layouts 
Skin Designer : Design your own skin 

Layout Viewer ; Show active keyboard layout... 
Avro Mouse : Click 'n Type! 

Font Fixer: Set default Bangla font 


iComplex Install complex script support in Windows 


ee 
a 
E] 
ito 
ডু 
e 
E 


Avro Phonetic Options 
Fixed Keyboard Layout Options 


e 
c4 


Options... 


62 





il চিন্তে ক্লিক করলে নিচের উইন্ডোজ ওপেন হবে। 


Start Avro Keyboard with Windows 
Show splash screen at startup 

ন At stratup, Avro Keyboard will run as: 
He Avro Mouse "^ 

| Final রাত C 3) Top Bar (on desktop, as toolbar) 

— Global output ( System tray icon 


(e LII mode used last time 


Automatically check for update every week (anonymous) 
When I click the cross (X) button on Top Bar: 
© Minimize Avro Keyboard to the System Tray 
(5 Close Avro Keyboard 
i Show option for both 





Interface Setting: Setting এর মধ্য ২য় অপশনটি হল Interface Setting. Interface এ TPS করলে 
নিচের ইউন্ডোজটি আসবে। 














; Make Top Bar semi transparent when it is inactive 
লি তাত Transparency level (0-255): | 


Z Locale /Language 


English 


um 





About this skin... 

















১) Make Top Bar semi-transparent when it is inactive এ টিক মার্ক দিয়ে অভ্ৰ টুলবারটি যখন 
ব্যবহৃত হবে তখন তাকে স্বচ্ছ করে রাখা যাবে। Transparency Level কম বেশি করে এই সচ্ছতার পরিমাণ 
কম বেশি করা যাবে। 


২) Interface Skin: Select Skin এ ক্লিক করলে বিভিন্ন ডিজাইনের টপবার আসবে। যে কোন একটির 
ক্লিক করে সেটি সিলেক্ট করা যাবে।এবং শেষে Apply বোতাম ক্লিক করলে সেটিং সেভ হয়ে যাবে। 


Global Hotkeys Setting: Interface setting এর পর যে setting রয়েছে টা হলো Global Hotkeys 
Setting! 


nm Locale/Language 


৷ Avro Mouse 
l Fixed Layouts 


= Global output Toggle between Unicode / ANSI output mode: 
Shift -- F12 


Spell checker settings 
Avro Bangla spell checker launcher key: 
Ctrl + F7 











১) keyboard Mode Setting: এই অপশন থেকে সিলেক্ট করে দেওয়া যাবে কোন বোতাম টিপ দিলে অভ্র 
কি-বোর্ড চালু হবে। 

২) Global Output Setting: এই অপশন থেকে সিলেক্ট করে দেওয়া যাবে Shift এর সাথে আর কোন 
বোতামে টিপ দিলে ইউনিকোড মোড থেকে ANSI মোডে যাওয়া যাবে। 

©) Spelling Checker Settings: এই অপশন থেকে সিলেক্ট করে দেওয়া যাবে ctrl এর সাথে আর কোন 
বোতামে টিপ দিলে Spell Checker চালু করা যাবে। 

Mouse Typing: 


রা B- অপশনে ক্রিক, করলে নিম্মোক্ত কি-বোর্ডটি আসবে। 





em] le Few conjuncts 
EJESE! আলাল 


Ul CT বা এ ee 
E 


eJ NIE) E) 2 ba Lo} bs 





65 
মাউস পয়েন্টার তার দ্বারা অক্ষর গুলো ক্লিক করে লেখা যাবে। এই সিস্টেম কে click n Type ও XCTI 


Layout Viewer:  টুলবারের KA চিন্তে ক্লিক করলে যে মেনুটি আসবে সেখানে 
| Layout Viewer: Show active keyboard layout... 


অপশনে করলে অভ্র কি-বোর্ড লেআউট চলে আসবে। 
এই লেআউট দেখে জানা যাবে ইংলিশ কোন বোতাম টিপ দিলে বাংলা কোন অক্ষর পাওয়া যাবে। নিম্মোক্ত 
ছবি দ্রষ্টব্য 


EE Avro Phonetic :: Se Viewer 


| 





Skin Designer: টুলবারের "am চিহ্নে ক্লিক করলে যে মেনুটি আসবে সেখানে 
| È] Skin Designer: Design your own skin 


অপশনে ক্লিক করলে অভ্র কি-বোর্ড ক্লিন ডিজাইনার ইউন্ডোজ 
চালু «GI 


Skin designer for /Avro Keyboard 


Welcome to Skin Designer 





[4^] Avro Doom 


[=] Layout Viewer 
[|] Keyboard Mode 


Web Options 
“| Keyboard Layout 


Avro Mouse Help 
Tools 


[| Exit 
ES Hint 


Mot all the buttons are compulsory in Avro Keyboard's Top Bar. You can choose which onze 
to add or remove from your skin. Choosing more buttons makes accessing to different 
features easier, while a smaller skin with fewer buttons occupies 





less area on the screen. 








=a [5৮ 


66 


এখানে অভ্র টপবারের জন্য নতুন স্কিন ডিজাইন করা যাবে। ইউন্ডেজের প্রথম অংশে ডিজাইনের নাম এবং 
নিজের নাম দিতে হবে অর্থাৎ যে নামে ডিজাইনটি সেভ করা সেটি দিতে হবে। এবং ২য় অংশে টিক মার্ক 
দিয়ে বা টিক মার্ক তুলে ঠিক করা যাবে কোন অপশন টপবারে থাকবে আর কোনটি টপবারে থাকবে না৷ 


তারপর Next বোতাম ক্লিক করলে নিচের ইউন্ডোজটি আসবে। 
Gel] Skin designer for Avro বি া = i | 
EE oum — 


Welcome to Skin Designer 


Top Bar Backgrownd 


Image: 
Awro Icon Button: 
Mormal Image: 
Mouse Over Image: 
Mouse Down Image: 
Keyboard Mode Button (English Keyboard Pode): 
Mormal Image: 
Mouse Over Image: 
Mouse Down Image: 


Keyboard Mode Button (Bangla Keyboard Mode j: 
Mormal Image: 





a Previous | | Mext = | | Exit | 














যে অপশন গুলো টপবারে রাখা হয়েছে এখানে সেসকল অপশনের জন্য আইকন সিলেক্ট করে দিতে হবে। 
প্রতিটি অপশনের জন্য আইকন সিলেক্ট করে দেওার পর Next বোতামে ক্লিক করতে BAI এরপর GI 
ইউন্ডোজ আসবে সেখানে Apply ক্লিক করলে অভ্র টপবারের জন্য নতুন frd ডিজাইন তৈরি হয়ে যাবে৷ 


Unicode to Bijoy Text Convertor: টুলবারের চিহ্নে ক্লিক করলে যে মেনুটি আসবে সেখানে 
^ UnicodetoBjoytex converter — অপশনে ক্লিক করলে ইউনিকোড টো বিজয় টেক্সট কনভার্টার 


ইউন্ডোজ চালু হবে। 


67 


ee Avro Unicode to Bijoy Converter 


Type or Paste Unicode Bangla text here: 





Copyright © OmicronLab. All Rights Reserved. 
১) 1 নং বক্সের মধ্য উনিকোড টেক্সট লিখতে বা পেস্ট করতে হবে। 


২) তারপর এ ক্লিক করতে হবে 
৩) তাহলে ৩ TH উনিকোডের লেখাটি বিজয় ইনকোডিং টেক্সটে রুপান্তরিত হবে। ইন শাহ আল্লাহ্‌ 





বড় শব্দ বা লাইনকে একটি শব্দ ব্যবহার করে সংক্ষেপে ও IPO লেখ? 





আপনি যদি আল্লাহ্‌ সুবহানাহুতায়ালা (Allah 50100181810 Tayala) লিখতে চান তাহলে অটোকারেক্ট 


সুবিধা ব্যবহার করে শুধু (All) লিখে প্রতিবার পুরো লেখাটি পেতে পারেন৷ 
এটি করতে হলে আপনি নিচের দেখানো ছবির মতো অভ্র কিবোর্ডের টপবার থেকে অটোকারেক্টে প্রবেশ 


করতে পারেন। 





8B ov 


| v 
v 





| v 


IE 





= = 2 © 
2S Spell checker... Ctri+ F7 
< Output as Unicode (Recommended) 


Output as ANSI (Are you sure?) 


Unicode to Bijoy text converter 

Keyboard Layout Editor: Build custom layouts 
Skin Designer: Design your own skin 

Layout Viewer: Show active keyboard layout... 
Avro Mouse: Click 'n Type! 

Font Fixer: Set default Bangla font 


6601 gB? 


Complex Install complex script support in Windows 


Show Preview Window ED Aro Phonetic Options 


Dictionary mode is default in suggestion Fixed Keyboard Layout Options ৯ 


F 


Character mode is default in suggestion iT Options 
Classic phonetic (no suggestion) 
Use Tab for browsing suggestions 


Remember my choice among suggestions 


Use Vertical Line/Pipe key (D to type Dot (.) 
Type Jo+ Nukta with Shift+J 


Enable Auto Correct 











Edit/Import Auto Correct entries... 


এভাবে অটোকারেক্ট ডিকশনারি খোলার পর নিচের মত একটি সহজবোধ্য ইউন্ডো আসবে ৷ সেখানে 
Replace ঘরে কি লিখতে হবে আপনি কোন শব্দ বা লাইনটই অটোচান এবং With ঘরে লিখতে 


কোনশব্দ/অক্ষর লিখলে আপনার পছন্দের শব্দ বা লাইনটি আসবে i 


68 

















[^7] Show on top Total entries : 2473 





Writing Practice: 
নিয়ম১:৫স্বরবর্ণলেখা- 
বাংলা মূল স্বরবর্ণ লেখার জন্য আপনি নিচের ইংরেজি বর্ণগুলো ব্যবহার করবেনঃ 


অ rri (all smal) 










o aa ee 

o i 

| (capital 

Loo luo 
a 


Loo WjU(epia) a 


লক্ষ্যকরুনঃ ঈ,উ,ওএ১ও স্বরবর্ণগুলো আপনাকে Capital/Block Letter এ লিখতে হবে ৷ ব্যাপারটি আপনি 
এভাবে সহজে মনে রাখতে পারেন -ই6) থেকে ইষ্ট) তে Greg উচ্চারণ বেশি জোর দিতে হয় তাই এটা 
আপনাকে Capital/Block Letter এ লিখতে হবে I 


বাংলা স্বর বর্ণের সংক্ষিপ্ত রুপ কোর/মাত্রা) লেখার জন্যও মূল স্বরবর্ণের মত একই ইংরেজি বর্ণ করতে হবে- 
la | 
|o Bj e 


Oo Vad ooo 


স্বরবর্ণ এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ কোর/মাত্রা) লিখতে একই ইংরেজি বর্ণ ব্যবহার করলে অভ্র ফনেটিক 
বুঝতে পারবেন কোন জায়গায় মূলস্বরবর্ণ এবং কোন জায়গায় এটার সংক্ষিপ্তরূপ (কার/মাত্রা) ব্যবহৃত হবে৷ 





69 


উদাহরণ: 
মুল স্বরবর্ণ স্রল্পবর্ণের সংক্ষিপ্ত, wet (কার/মানত্ৰা) 
tt onek 
Sa] omor 
a) wear ম এর পরা উচ্চারণে অ আছে, Sry কাজলা (emm) 
Tue Lb Sa arr, GSTs BROS CARA 


=i ছআম্মাল্স amar zat "DIIS amar 

z afs | iti fe afs | iti 

ঈশগল Igol,eegol ot ক্ষী ki, kee 

b Ter ujan, oojan = বুক্মি | bujhi, boojhi 
T স্টনাচল্লপিশা Unocollish c Wa dur 

= Ve | rriju a কুহু | grriho 

চা Sp emon co cra] keno 

ar এবাৰত | Olrabot te CF kor 

xs SStars | OtoprOto col SStars OtoprOto 

E echt | OUpodeshik cot ct bou 


নিয়ম২৩৪ব্যঞ্জনবর্ণলেখা- 
ব্যঞ্জনবর্ণলিখতেনিছেরবর্ণান্তত্রমঅনুসরণকরুনঃ 





* যেসব বর্ণ ইংরেজী capital/block letter এ লেখা আছে সেগুলো সেভাবেই লিখতে হবে৷ 

* বাংলায় "য়" শব্দের শুরুতে বসেনা | (Reference: বাংলা একাডেমী অভিধান, ফেব্রুয়ারী২০০৩।) 
শব্দের শুরুতে y লিখলে তা Rr হিসাবে আসবে । যেমন আপনি লিখতে পারেন "ইয়াহু (yahoo)! 
শব্দের শুরুতে (অথবা অন্য যেকোন স্থানে) "য়" জোরপূর্বক লিখতে হবে "Y" (capital) ব্যবহার করুন ৷ 
* কোন শব্দে স্বরবর্ণণকার এরপরে "a" লিখতে তা "য়া" হিসাবে আসবে ৷ যেমন আপনি লিখতে পারেন 
"সামিয়া (samia Aa শুরুতে (অথবা অন্য যেকোন স্থানে) "at" জোরপুর্বক লিখতে হবে "A" 
(capital) ব্যবহার করুন | 


70 


* ৎ লেখার জন্য t এরপর দুইবার Accent Key চাপতে হবে ৷ অর্থাৎ c ^ লিখতে son 
নিয়ম ৩:৯ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ (ফলা) ও অন্যান্য লেখা- 


ব ফলাঃ ব-ফলা লিখতে ব্যঞ্জনবর্ণের পরে % ব্যবহার করতে হবে। উদাহরণঃ বিশ্ব (bishwo )| 

য ফলাঃ য-ফলা লিখতে ব্যঞ্জনবর্ণের পরে y ব্যবহার করতে হবে। উদাহরণঃ ব্যবহার (bybohar) 
র ফলাঃ র-ফলা লিখতে ব্যঞ্জনবর্ণের পরে ৭” ব্যবহার করতে হবে। উদাহরণঃ প্রসন্ন (prosonno)I 
W ফলাঃ ম-ফলা লিখতে ব্যঞ্জনবর্ণের পরে mà? ব্যবহার করতে হবে। উদাহরণঃ পদ্মা (podma) 
রেফঃ ফলা লিখতে ব্যঞ্জনবর্ণের আগে ৭” ব্যবহার করতে হবে। উদাহরণঃঅর্ক (orrko)i 

হসন্তঃ হসন্ত লিখতে ছুটি কমা ,, পরপর ব্যবহার করুন। 


নিয়ম ৪০% যুক্তাক্ষর/যুক্তবর্ণ লেখা- we ফনেটিক দিয়ে gest fene আলাদা কোন নিইয়ম শেখার 
প্রয়োজন নেই। পাশাপাশি একাধিক ব্যঞ্জনবর্ণের এক্সসাথে উচ্চারণে যদি কোন যুক্তাক্ষর তৈরি হয় তবে 
অভ্র ফনেটিক তা নিজেয় তৈরি করে দিবে। 

যুক্তবর্ণের তালিকাঃ 





71 








2 
BER 
Z| Z| Z| Z| Z a 


||| 


N f | 

a - 1 = এ | = 
B S| |IBE|E|a Bla az 
| aya লে || ziz Z ZiZ 


Dhy,Dhz 
NDy,NDZ 
ল্য | Ny,NZ 


০১] 


AGG 
ll 


"3 | nc, MGc 


E 

d "i 
D, 
alt 
4! 
চি এজ] i 
E 

' 








8H esa 
| sp o a হাসা 
o mia tm 
| sp — |}}| shy 0 





73 


[ xe Tl 
[wm [| me ৫ 
[ "m 77৮৮ 
[ |  . [|| — mh — - 
L3 717 
[LE Em 
57117 


৬৮717 শত 





žl | shr.sr স্ | stw 
1817 শা 
7175 
Peis || ye 000000 

an 





74 


ইন্টারনেট পরিচিতি 


ইন্টারনেট বা ওয়েব বা অনলাইন বা ওয়াৰ্ল্ড ওয়াইড ওয়েব (www) এগুলো সবই কমবেশি একই 
বিষয় । আমরা সবাই ইন্টারনেট ব্যাবহার করি কিন্তু এই ইন্টারনেট কি বা এটা কিভাবে কাজ 
করে এটা হয়তো আমরা অনেকেই জানিনা। আজকে আমরা ইন্টারনেট কি এবং এটা কিভাবে 
কাজ করে এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহু। 


ইন্টারনেট হচ্ছে একটা কেবল তোর), একটা বাস্তবিক তার যেটা আসলে সমুদ্রের নিচে দিয়ে 
প্রায় পৃথিবীর সাথে সংযুক্ত। এটা কে সাবমেরিন কেবল বলে যা মূলত অপটিকাল ফাইবার দিয়ে 
তৈরি। এই তার দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য আদান প্রদান হয়ে থাকে৷ 
অর্থাৎ আপনি যদি কম্পিউটারে টাইপ করেন google.com এই সার্চ fos সেই কেবল দিয়ে চলে 
যাবে, এবং এর ফলাফল ও সেই কেবল দিয়ে আসবে। তবে বর্তমানে ইন্টারনেট আর শুধু মাত্র 
সেই সাবমেরিন কেবল এর মধ্যে সীমাবদ্ধ নাই বরং স্যাটেলাইট ব্রডকাস্টার, পয়েন্ট টু পয়েন্ট 
Ra ট্রাসমিটার এবং মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট এর আওতায় পড়ে AN! তাহলে 
আমাদের ইন্টারনেট এর সংজ্ঞা টা আরেকটু সাজিয়ে নিতে হবে। নতুন ভাবে ইন্টারনেট এর সংজ্ঞা 
দাঁড়ায়, ইন্টারনেট হচ্ছে একটা নেটওয়ার্ক, যা মূলত কেবল ভিত্তিক কিন্তু এর বাইরে বর্তমানে 
স্যাটেলাইট ব্রডকাস্টার, পয়েন্ট টু পয়েন্ট বিম ট্রাসমিটার এবং মোবাইল নেটওয়ার্ক এগুলো 
মিলিয়ে ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি হয়। এখন দেখা যাক এই নেটওয়ার্ক এর সাথে আমরা 
কিভাবে সংযুক্ত হই। আমরা বিভিন্ন ভাবে ইন্টারনেট এর সাথে সংযুক্ত হই। যেমন তার দিয়ে 
(ব্রডব্যান্ড কানেকশন), মডেম দিয়ে মোবাইল নেটওয়ার্ক) ইত্যাদি৷ 


এখন দেখা যাক ইন্টারনেট কিভাবে কাজ করে? একটু আগে আমরা যে নেটওয়ার্ক এর 
কথাবলেছিলাম এই নেটওয়ার্ক হচ্ছে পৃথিবী জুড়ে সমস্ত কম্পিউটারের নেটওয়ার্ক যেগুলো 
ইন্টারনেটের সাথে যুক্ত আছে৷ এই কম্পিউটারের মধ্যে কিছু আছে ক্লায়েন্ট কম্পিউটার আর কিছু 
আছে সার্ভার কম্পিউটার। আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করি এগুলো সবই সাধারণত 
ক্ল্যায়েন্ট কম্পিউটার। আর সার্ভার কম্পিউটার হচ্ছে যেসব কম্পিউটার প্রচুর ডাটা সংরক্ষন করে 
রাখে। যেমন গুগলের সার্ভার। এবার আমরা দেখবো কিভাবে এটা কাজ করে। ধরা যাক আপনার 
কম্পিউটারে বসে আপনি সার্চ করলেন www.google.com এটি লেখার পর সার্চ দিলে গুগল 
চলে আসবে। কিন্ত ইন্টারনেট কি আসলে এই লেখা চিনে? উত্তর হচ্ছে না৷ ইন্টারনেট চিনে কিছু 
নাম্বার যেগুলো কে আইপি বলা হয়৷ যেমন www.google.com না লিখে আপনি 
http://74.125.224.72/ লিখে সার্চ করেন, দেখবেন গুগল চলে আসছে। আমরা আগে যে 


75 


বলেছিলাম সার্ভার কম্পিউটার, এই সার্ভার কম্পিউটার গুলোর নির্দিষ্ট নাম্বার থাকে। আপনি যখন 
লিখবেন গুগল তখন সে জানে যে তাকে কোন নাম্বারের সার্ভারে যেতে হবে। এভাবে যখন আপনি 
গুগলের মধ্যে থেকে কোন গাড়ির ছবি দেখতে চাইবেন অন্য কোন কিছু সার্চ করবেন তখন গুগল 
তার কম্পিউটার (সার্ভার) থেকে আপনাকে সেটা দেখাবে। খুব সংক্ষেপে এবং সহজ ভাবে এটাই 
হচ্ছে ইন্টারনেটের কাজ করার পদ্ধতি৷ 


আইপি (IP) আ্যাদ্রেস এবং ম্যাক (MAC) অ্যাড্রেসঃ ইন্টারনেটের সাথে যত কম্পিউটার, 
ল্যাপটপ, মোবাই ডিভাইস কানেক্টেড থাকে এদের প্রত্যেক কে চেনার জন্য একটা নাম্বার থাকে 
যে নাম্বার কে আইপি ত্যাদ্রেস বলে৷ এই ইন্টারনেটে যখনই কোন ডিভাইস কানেক্টেড হয় তখন 
সবার আগে তার আইপি GGA চলে আসে৷ যেমন ধরি আমরা টেলিটকের মডেম ব্যাবহার 
করি, যখনই আমি এই মডেমটি ইন্টারনেটের সাথে কানেক্ট করবো তখনি এটার একটা আইপি 
vag» থাকবে। এই আইপি ত্যাদ্রেস দিয়ে সবাই এই মডেম কে চিনবে। একই ভাবে আপনি 
যদি কেবল কানেকশন ব্যবহার করেন তাহলে সেখানেও একটি আইপি থাকবে। 


ম্যাক MYA (MAC Address) হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে এমন সমস্ত 
ডিভাইসের জন্য একটি বিশেষ আইডেন্টিটি বা পরিচিতি। এটি একটি ইউনিক অ্যাদ্রেস অর্থাৎ 
পৃথিবীর সব ডিভাইসের জন্যেই নাম্বার আলাদা। মানুষের নাম এক হতে পারে কিন্তু এই ম্যাক 
আদড্রেস কখনো এক হতে AA ম্যাক আ্যাদ্রেস দেখতে অনেকটা এরকম হয়, 00: 10: f5: 
09: 1a: 75. এটা ৬ বাইটের একটা হেক্সা ডেসিমেল নাম্বার। ম্যাক (MAC) এর পুর্ন নাম হচ্ছে 
Media Access Controller. যে কোন ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার সময় এই ম্যাক 
আড্রেস কাজে লাগে৷ ধরি একটা নেটওয়ার্কে ৫০০ কম্পিউটার আছে যার মধ্যে দুইটি 
কম্পিউটার একই সাথে সার্চ করলো how to fly a plane? এবং how a plane fly? এখন এই 
দুইটি সার্চের ফলাফল যখন ফিরে আসবে তখন এই too কম্পিউটার এর মধ্যে নির্দিস্ট এই 
দুইটি কম্পিউটারে তাদের সার্চের ফলাফল দেখানোর জন্য ম্যাক আ্যাদ্রেস দরকার হবে।আইপি 
আড্রেস এবং ম্যাক ত্যাড্রেস মিলিয়ে ইন্টারনেটে কোন একটি ডিভাইস কে সুনিৰ্দিষ্ট করে দেয়া 
হয়। যদি কখনো আমরা আমাদের নিজের কম্পিউটার বা ল্যাপটপের ম্যাক আ্যাদ্রেস জানতে চাই 
তাহলে উইন্ডোজ মেন্যু তে গিয়ে রান run লিখে এন্টার দিতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে 
cmd এবং এন্টার প্রেস করতে হবে। এরপর টাইপ করতে হবে, ipconfig /all এরপর এন্টার প্রেস 
করতে হবে। এরপর অনেক রকম তথ্য দেখাবে কিন্ত সেগুলর মধ্য থেকে Physical Address 
লেখা টি খুঁজে বের করতে হবে৷ এই ফিজিক্যাল এড্রেসে যেই নাম্বার টি দেখাবে সেটিই মূলত 
সেই মেশিনের ম্যাক আড্ৰেস৷ 


[ইট্‌ View running processes with Task Manager 
= View list of running gadgets 
> Review your computer's status and resolve issues 
Files (13) 
First Run 
First Run 
gettext-runtime 0.18.1.1-2 win32.rnft 
2  help.htmi 
3$. GoogleChromePortable.ini 


License.t« 


See more results 


৷ run | >< | | Shut down > 











Type the name of a program, folder, document, or Internet 
resource, and Windows will open it for you. 











Cancel 


EE C:\Windows\system32\cm 


Microsoft Windows [Version 6.1.7691] 
Copyright <cc> 29009 Microsoft Corporation. All rights res 


NTE ee 31:2 id>ipconfig all. 


E» C:\Windows\system32\cmd.ex 


Node Type .... . 
IP Routing Enabled. .. ৬78 
WINS Proxy Enabled. . . E ss 
DNS Suffix Search List. S x 


Ethernet adapter Local Area Connection 4: 


Connection—-specific DNS Suffix wimax 
|}; }; 1৮); রা «© =- = © = e লগ আআ ভা » Remote NDIS based Internet Sharing Device 


#3 
Physical Address. . ©. . ‘এখনে যে নাম্বার থাকবে সেটাই ম্যাক আড্রেস 
DHUF ০1181 5-11 শলা =, res 
Yes 


Autoconfiguration Enabled 
Link—local IPv6 Address 
IPv4 Address. ..... 
Subnet Mask . a a a = =» 
Lease Obtained. ... . 
Lease Expires = = = = = 


Tuesday, a ৯. 
Wednesda 3 সাচনছ থা] ৮2610655165 2325 AM 





// 


পজিশন ফাইন্ডীং বা অবস্থান নির্ণয়ঃ পজিশন ফাইন্ডীং সাধারণত ছুই ভাবে হয়ে থাকে। এক 
ইন্টারনেটের মাধ্যমে। দুই জাসুস সেটের মাধ্যমে! 


ইন্টারনেটের মাধ্যমে আমরা আগে জেনে এসেছি, ইন্টারনেটের জন্য দুই ধরনের GGA লাগে৷ 
এক ম্যাক আ্যাদ্রেস দুই আইপি OIA! এই দুইটি ত্যাড্রেস এর সাহায্যে যে কোন ডিভাইস 
কে লোকেট করা সম্ভব। দেখা যাক এটা কিভাবে কাজ করে। আগে আমরা বলেছিলাম যে এমন 
প্রত্যেকটি ডিভাইস যা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারে তাদের একটি করে ম্যাক আড্ৰেস 
থাকে। আর ইন্টারনেটের সাথে কানেক্ট হবার জন্য তাদের একটি আইপি আদ্রেস লাগবে। অর্থাৎ 
যে কোন ডিভাইস (ল্যাপটপ, কম্পিউটার, UTA, মডেম, রাউটার) ইন্টারনেটের সাথে 
কানেক্ট হবার সাথে ডিভাইসের ছুইটি পরিচিতি অনলাইনে চলে যায়। এক ডিভাইসের ম্যাক 
আযাড্রেস দুই ডিভাইসটির আইপি। 


আমরা যে ইন্টারনেট ব্যাবহার করি তা সাধারণত তিন ধরনের, ব্রডব্যান্ড কেবল কানেকশন), 
জিএসএম বা সেলুলার ইন্টারনেট যেটা আমরা থ্রি-জি হিসাবে বেশি চিনি, (টেলিটক, রবি, জিপি 
মডেম) এবং আরেকটি হচ্ছে ওয়াইম্যাক্স (বোংলালায়ন, কিউবি ইত্যাদি)। এবার আমরা একটা 
একটা করে দেখবো যে কোন পদ্ধতি কিভাবে কাজ করে। 


ব্রডব্যান্ড বা কেবল কানেকশনঃ এটি তার এ মাধ্যমে কানেকশন দেয়। এর ফলে আইএসপি 
(ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) থেকে আমাদের ঘর পর্যন্ত একটি তার থাকে৷ এই তারের 
মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্ট হবার সাথে সাথে আমার মেশিনের ম্যাক আইএসপি এর 
কাছে চলে যায়৷ আইএসপি চাইলে আমার ইন্টারনেটের সমস্ত কাজ তারা মনিটর করতে পারে 
অর্থাৎ আমি কোন ওয়েবসাইটে যাচ্ছি, কি নামাচ্ছি, কি দেখছি ইত্যাদি সব।। তবে হ্যাঁ তারা টর 
এর ভিতরে যা করা হবে তা দেখতে পাবেনা। এখন ধরা যাক যদি জাসুস কোন তথ্যের উপরে 
ভিত্তি করে আইএসপি কে বলে পাঠালো যে তোমার ডাটা ট্রাফিকএর রিপোর্ট আমাকে দেখাও। 
এরফলে জাসুস এর কাছে আমার ইন্টারনেটের ট্রাফিক রিপোর্ট চলে যাবে৷ ব্রডব্যান্ড কানেকশন 
সাধারণত দুই রকম Bl একটি হচ্ছে ডেডিকেটেড কানেকশন। আরেকটি হচ্ছে শেয়ার 
কানেকশন। 


78 


৩৬০ টোটাল সিকিউরিটি 


৩৬০ টোটাল সিকিউরিটি হল একটি এন্টি ভাইরাস এবং একটি এন্টি মেলওয়ার সফটওয়্যারে। এটি 
ব্যবহারে সহজ এবং এটি খুবই কারর্যকরী। আমরা এই অংশে ovo টোটাল সিকিউরিটি ইসটোল এবং 
ব্যবহার শিখবো। 





৩৬০ টোটাল সিকিউরিটি ডাউনলোডঃ 


ধাপ ১০৪ https://www.360totalsecurity.com/en/farce প্রবেশ করলে আমরা নিচের পেজটি দেখতে 
পাব। 





+) 360 TOTAL SECURITY PRODUCTS v BLOG SUPPORT v 


Your Unified Solution 
For PC Security and Utility 


Download Free Antivirus and System Optimization 


Free Download 
ine installer 





ধাপ ২: 
Opening 360TS_Setup_Mini.exe 
You have chosen to open: 


= | 360TS Setup Mini.exe 
which is: Binary File (1.3 MB) 


from: https://free.360totalsecurity.com 


Would you like to save this file? 





এভাবে 


79 


০ টোটাল সিকিউরিটি ইসটলঃ 
ধাপ dos ডাউনলোড কৃত ফাইলটির উপর ডবল ক্লিক করি তাহলে নিম্মোক্ত ইউন্ডোজটি আসবে। 
সেখানে “Run” — Aba 


S60 SOFTWARE CO. LIMITED 
Type: Application 
From: O:\Users\GreenBirdie’*.Downlaads|\360TS_Setup_... 


E] Always ask before opening this file 


While files from the Intemet can be useful, this file type can 
potentially harm your computer. Onby run software from publishers 
you trust. What's the isk? 





ধাপ ২: 


QE | 1 TOTAL SECURITY 


Cancel Background 


ধাপ ৩: 


০০০০ ee ০1৮12 





| ert” laccept and agree to License Agreement and Privacy Policy 


ধাপ ৪: 


80 


"= TOTAL SECURIT d 








Installing... 
ধাপ ৫: 
৩৬০ টোটাল সিকিউরিটি চালু করলে মূল পেইজের বাম পাশে এক একটি মেনু বার রয়েছে। যার মধ্য 
মোট ৫ টি অপশন রয়েছে। সেগুলো হল যথাক্রমেঃ 
> Full Check 
> Virus Scan 
> Speed Up 


> Clean Up 
> Tool Box 


81 


> Full Check: Ovo টোটাল সিকিউরিটি সফটওয়্যার চালু করলে Full Check পেজটি ডিফোল্ট 
ভাবে চালু হবে। Full Check এর মূল কাজ হল ৪ টি, প্রথম কম্পিউটারের কাজের গতি বৃদ্ধি 
করা এবং চতুর্থ ওয়াইফাই সিকিউরিটি চেক করা। “Full Check” শুরু করতে হলে উক্ত পেজের 
“Check Now” এ ক্লিক করতে «(I 


— = — — ~ = = - -— এজ — = - =.=- 7 =» 


ৰ হু — an 
(©) 260 TOTAL SECURITY Facebook Login £9 @ = - x . 
না 


There may be problems with your computer 


There are incomplete fix actions 





Protection: On 
| Full Check 


6! Virus Scan Speedup 





Not Checked 
(C Speedup 
-L- Cleanu Virus Scan 
FRA = P Not Checked 
= Tool Box 

Cleanup 

Not Checked 





WiFi Security Check 
Not Checked 


82 







T 


iT 


There may be problems with your computer 


There are incomplete fix actions 


Protection: On 


| Full Check 
Virus Scan নিন 
Mot Checked 
« Speedup 
= Virus Scan 


EA Cleanup Not Checked 












Cleanup 
Not Checked Check Now 


WiFi Security Check 
Not Checked 









E ই ০১ এত হে জজ 1 m= 1 -1 bod = = ais m - —— nm = =__ "= — A € = W€ আর 


Facebook Login € Ce = = x 


8 





Regular virus scans will help you remove threats promptly 


Last scan time 


Full Check 


Wirus Scan 


9 Speedup 


1 
== 





Quick Scan Full Scan Custom Scan 





Quick | 
সেগুলো শুধু CHA করা হয়। Quick Scan চালু করতে হলে অপশনে ক্লিক করতে «GI 


83 
Full Scan: এই অপশনের কাজ হল কম্পিউটারের সকল ফাইলকে CBS করা। এটি করতে স্বাভাবিক 


ভাবে কিছু সময় প্রয়োজন হয়। Full Scan চালু করতে হলেঅপশনে ক্লিক করতে হবে৷ 


Custom Scan: এই অপশনের কাজ হল কম্পিউটারের যে ফাইলটি আপনার Cad করা প্রয়োজন শুধু 
মাত্র সেই নির্দিষ্ট ফাইলটি CHA PaticustomScan চালু করতে হলেঅপশনে ক্লিক করতে হবে। 


(C Speedup 





» Speed Up: মেনু বারের অপশনে ক্লিক করলে স্পিড আপ অপশনটি চালু 
হয়ে যাবে। এই অপশনটির কাজ হল যে সফটওয়্যার গুলো চালু আছে সে গুলোর কাৰ্যক্ষ মতা 
বৃদ্ধি করা এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো বন্ধ করে দিয়ে সার্বিকভাবে কম্পিউটারের গতি 
বৃদ্ধি করা। স্পিড আপ অপশনটি চালু করার সাথে সেটি ফাইল অপটিমাইজ করে সক্ৰিয় ভাবে 


স্কেনের কাজ করে নিবে। তাও আবার অতিরিক্ত সিউর হওয়ার জন্য 2] অপশনে 





1 _—E OLD —MÁ. 1 


(৫) 350 TOTAL SECURITY Facebook Login (QQ © = - x 


ey Scan completed. No issues found 
Rescan 


You can also use manual optimization as needed 





Protection: On 





My Boot Time Manual History 





Full Check Easy Speedup 











Virus Scan 
| (b Startup Items Opi 


(C Speedup 


Scheduled Tasks Optimal 
m Cleanup 
= — gg Application Services Optimal 
FE] System Services Optimal 
ih Network Performance Optimization Optimal 





Exception List 





84 


> Clean Up: মেনু বারে Clean Up অপশনে ক্লিক করলে ক্লিন আপ পেজটি চালু হবে। এই 
অপশনের কাজ হলে বিভিন্ন ড্রাইভে জমে থাকা GS ফাইল গুলো ডিলিট করা এবং ড্রাইভের 
অপ্রয়োজনীউ ফাইল গুলো সরিয়ে ড্রাইভে জায়গা খালি রাখা। উক্ত পেজের ডান পাশে 
Scan APC ক্লিক করলে ক্লিন আপ এর কাজ শুরু হয়ে যাবে। 


la ra eg | — | | | | |. LRQ | RR রা | | || রা || ==] | রর || রর | | mw (m | চা | 


e 360 TOTAL SECURITY Facebook Login 43 O = - 


Clean up plug-in and junk file with one-click 


Save disk space and improve your computer's performance 







Protection: On 


Full Check 


" v Lu Junk Cleanup . 
(C Speedup 


v 6 Plug-in Cleanup 






Cache files generated while browsing the Internet 


শু "m : 
Inm E leanup 


Ez Tool Box 


Junk files produced by watching videos and listening to music 











Game and Application junk files 
Windows system junk files 


Cache files generated by phone utilities 


Select All Select Mone 





> Tool Box: মেনু বারের 
এই পেইজে মোট ৬ টি অপশন আছে৷ 


অপশনে ক্লিক করলে টুল বক্স পেজটি চালু AAI 


85 





ey 360 TOTAL SECURITY Facebook Login = Oo = — x 
Protection: On © =) 
Full Check 360 Connect Browser Firewall 
EE Protection 
1 Virus Scan ( ) 
à E = 
E Cleanup 
E Tool Box Sandbox Patch Up System Backup 
Cleaner 
G 
ক) 360 Connect: === অপশনটির কাজ হল অনলাইনের কাজ করার সময় যাতে কোন ভাইরাস 


আঘাত না হানতে পারে তা প্রতিহত করা এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা প্রদান করা। 


[S| 


4) Browser Protection: “== অপশনটির কাজ হল ইন্টারনেট ব্রাউজার গুলোকে সুরক্ষা প্রদান Pal 


ন " 
গ) Firewall: =" অ ত প্রবেশ করে Keg প্রকার ফায়ার ওয়াল চালু বা বন্ধ 


(Enable/Disable) করা যায়। 


X) Sand Box: == অপশনটির কাজ হল, যদি কোন ফাইলে ভাইরাস থাকে তাহলে সে ফাইলটি 
যদি Sand Box এর অভ্যন্তরে চালু করা হয় তাহলে ভাইরাস অন্যান্য ফাইলের মধ্যে ছড়িয়ে পরবে না। 


6) Patch Up: => Patch Up শব্দের অর্থ হল সম্পর্ক স্থাপন করা। এই অপশনের কাজ হচ্ছে ৩৬০ 


টোটাল সিকিউরিটির সাথে কম্পিউটারের মূল্যবান ফাইল গুলোর মাঝে সম্পর্ক স্থাপন করা যাতে সেগুলো 


86 


ভাইরাস দ্বারা আক্রান্ত না হয় বা কোন কারণে কার্যক্ষমতা না হারায়। প্রয়োজনে এটি মূল্যবান 
ফাইলগুলোকে রক্ষা করার জন্য বিশেষ সুরক্ষা ফাইল ডাউনলোড করতে পারে৷ 


co 


b)System Backup Cleaner: ==" এই অপশনের কাজ হল বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের ফলে তাদের 


ব্যাকআপ গুলো জমা হয়ে থাকে যা অযথা জায়গা দখল করে, সফটওয়্যার এর গতি কমিয়ে দেয় এবং 
আমাদের নিরাপত্তার জন্য ও সমস্যা হতে পারে সেগুলোকে ক্লিন করে ফেলা। 


8/7 


Acronis True Image 





Acronis True Image ব্যবহার করে হার্ডডিক্কের ড্রাইভগুলোকে ক্লোন করে রাখা যায়৷ এবং 
প্রয়োজনানুজায়ী আবার রিস্টোর করা যায়৷ যেমন- D ড্রাইভের ৪০ গিগাবাইট ডাটা আছে৷ 
আপনি এটা ক্লোন করে যে ফাইলটি পেয়েছেন সেটি F ড্রাইভে রেখেছেন। কোনো কারণে ভূলে D 
ড্রাইভ ফরম্যাট হয়ে গিয়েছে অথবা কোনো জরুরী ফাইল ডিলিট হয়ে গেছে। তখন F ড্রাইভের 
ফাইলটি (যেটির সাইজ ৪০ গিগাবাইট নয় বরং আরও অনেক কম) ব্যবহার করে ৪০ গিগাবাইট 
ডাটা হুবহু ফিরিয়ে আনতে পারেন। এছাড়াও, উইন্ডোজ দেয়ার পর প্রয়োজনীয় সফটওয়ার 
ইনস্টল করে ( ড্ৰাইভ ক্লোন করে রাখা Che এতে পরবর্তীতে বেশ কিছুদিন ব্যবহারের পর 
ক্লোন করা ফাইলটি দিয়ে রিস্টোর করলে € ড্ৰাইভ নতুন উইন্ডোজ দেয়ার ন্যায় আবারো 
নতুনরুপে হাজির হবে ইনশাসআল্লাহ। আমরা এখানে কোনো ড্রাইভ কীভাবে ক্লোন করতে হয় 
এবং কিভাবে রিস্টোর করতে হয় তা দেখব ইনশা"আল্লাহ। 


Acronis True Image ওপেন করার পর নিচের উইন্ডোটি আসবে - 


৬1০01, Activate Acronis True Image 2015 





Please enter your serial number 


You can find it in your mailbox or in the product box. 


তারপর Activate ক্লিক করুন৷ 





c সিরিয়াল কি না থাকলে এখানে ক্লিক করুন৷ 





কোনোদ্রাইভের Backup তৈরি করা 


আমরা মূলত c ড্রাইভের ব্যাকআপই অধিকাংশ সময় নিব। তবে অন্যান্য ড্রাইভগুলোর 
ব্যাকআপ তৈরি করে আপনি আলাদা পোর্টেবল হার্ডড্রাইভে কপি করে রাখতে পারেন। যে 





66 


ড্রাইভের ব্যাক-আপ তৈরি করবেন সেই ব্যাক-আপ ফাইলটি অবশ্যই অন্য কোনো ড্রাইভ/স্থানে 
রাখতে হবে। 


১/ Trial Version/ Activate করার পর নিচের উইন্ডোটি আসবে। নিচের চিত্রানুজায়ী কাজ করুন 





- [27 X 
Acronis My backups Local Disk (C) full 61.51 ৬] 
Backup =} Local Disk (C) full eS v1 e You can only recover data from this backup. To create new versions, reconfigure the backup. 
LAST BACKUP TOTAL SIZE 
Tuesday, December 08, 2015 7:46:40 PM 10.23 GB 
Backup 4 যান 
o o 
Account 
License 
o o 
Disks and partitions Custom destination 
vVDSOOOBEKT-60! ১937, VDC ^ I5SOOOBER T -60 A b 12.1 GB of 103.32 3B free 
ADD BACKUP এ ক্লিক করে Create new backup 
Create new backup 
Add existing backup f | 4 l 5 es f | {| 
+ ADD BACKUP $03 OPERATIONS w ৩) RECOVER DISKS Q RECOVER FILES 





২/ প্রথমে যে ড্রাইভের ব্যাক-আপ তৈরি করতে চান সেটি ঠিক করে দিতে Select Source এ 
ক্লিক করুন। 





Acronis Activate Acronis True Image 2015 


Acronis My backups New backup 


Backup E New backup 


EA Local Disk (C) full b1 s1 v1 


Account 


Select E3 


source 


License 





কিরন 


89 


৩/ নিচের উইন্ডো থেকে চাইলে কোনো ফোল্ডার/ ড্রাইভ / সম্পূর্ণ পিসির ব্যাক-আপ নেয়া যাবে ৷ 
তবে আমরা নির্দিষ্ট ড্রাইভ হিসেবে ব্যাক-আপ নিব । সেটা যে ড্রাইভেরই হোক না কেন। 


Acronis My backups New backup 





D New backup 


TM Local Disk (C) full b1 s1 v1 


Select ES 


Accoun 


source 


License 





আমরা যেহেতু একটি ড্রাইভ (C) এর ব্যাক-আপ নিব 
তাই এখানে ক্লিক করুন। 







Entire PC Em Disks and partitions [Esa] Files and folders 






ADD BACKUP 


8/ নিচেরউ ইন্ডোথেকে একসাথে একাধিকড্রাইভেরব্যাক-আপনেয়াসম্ভব।তবেপ্রতিটিদ্রাইভেরব্যাক- 
আপআলাদাআলাদানেয়াইউত্তম।তাইশুধু c ড্রাইভের পাশে টিক রেখে বাকিগুলো উঠিয়ে দিতে 


Acronis My backups New backup 


WDC WDSOOOBEKT-60KA9TO 
Backup Ee] New backup 465.8 GE 


¥ Local Disk (C:) 


A Local Disk (C) full bi si vi 


Kroot (D) 
Droot (E:) 


Local Disk (F:) None 153.7 GB 


শুধু C ড্রাইভের পাশে টিক মার্ক রেখে বাকিগুলো 
উঠিয়ে দিয়ে OK ক্রিক Sa 





90 


৫/ এখন যে জায়গায় ব্যাক-আপটি রাখবেন সেই জায়গা (Directory) সিলেক্ট করে দিতে Select 
Destination এ ক্লিক করুন। 


"EROR 
Acronis My backups Local Disk (C) 
[f] Backup MITTIT. 
€» s» m Local Disk (C) full b1 s1 v1 
d y N 
Select 
Account 2 destination 
০7706, 


License 


Disks and partitions 


C ড্রাইভ ইমপোর্ট হয়েছে 





-} 490 Backup £03 OPTIONS X CANCEL BACK UP NOW 





৬/ পিসির ভেতরে অন্য কোনো ড্রাইভে রাখতে (যে ড্রাইভের ব্যাক-আপ নিচ্ছেন সেই ড্রাইভ 
সিলেক্ট করা যাবে ABrowse ক্লিককরেআপনারপছন্দেরজায়গাসিলেক্টকরেদিন। 


Acronis My backups Local Disk (C) 













Backup E Local Disk (C) 


D Local Disk (C) full b1 s1 v1 


Select 


destination 


Account 





License 





Disks and partitions 


এখানে fU ক্লিক করুন 






IP Your external drive Acronis Cloud 


ADD BACKUP 


91 


৭/ BACK UP NOW ক্লিক করে ৭-১০ মিনিট অপেক্ষা করলে আকাঙ্খিত ব্যাক-আপ (.tib) 
ফাইলটি প্রস্তুত হয়ে যাবে। এবং ব্যাক-আপ নেয়া শেষ হয়ে AS ইচ্ছানুযায়ী অন্যান্য ড্রাইভের 
ব্যাক-আপ ফাইলও একই পদ্ধতিতে তৈরি করে রাখতে পারেন। 


Acronis My backups Local Disk (C) 


Backup A Local Disk (C) 


ভি] Local Disk (C) full b1 s1 v1 








o o 
Account 

o o 
License 


Disks and partitions Custom destination 


যদি চান আপনি ছাড়া কেউ রিস্টোর করতে পারবে না 
তৰে এখানে ক্রিক করে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন৷ 


"7 
[=] Encrypt this backup 


+ ADD BACKUP soz OPTIONS b d CANCEL 





ব্যাক-আপফাইল, ইভের রস্টোরকর 





শুরুতে বুটেবল ইউ এস বি প্ৰস্তুত করতে হবে৷ 





১/ Acronis True Image ওপেন করে নিচের ছবির মত Tools এ যেতে হবে। তারপর RESCUE 
MEDIA BUILDER সিলেক্ট করতে হবে। 


Tools 


CLONE DISK 

When you want to done your operating system, applications, 
and data to a new larger capacity disk. the Clone disk utility 
helps you make the new disk identical to your old one and to 
keep the system bootability. 


cy 
mE 


Create a rescue media so that you can recover your computer 
F it becomes unbootabile. 





a টু ACRONIS UNIVERSAL RESTORE 

770) Before you start recovery to dissimilar hardware. please create 
টল 1 

[ [7] 


Acronis Unrversal Restore media with this media builder. 


MORE TOOLS 

All Acronis True Image tools. including Try&Decide. Acronis 
Startup Recovery Manager and Acronis Secure Zone. are 
available here. 





92 


২/ পরবর্তী উইন্ডো আসলে ACRONIS BOOTABLE MEDIA সিলেক্ট করে এন্টার দিতে হবে। 


Choose bootable media type 


T ACRONIS BOOTABLE RESCUE MEDIA 


sma fastest way to ৷ cue mecha. Before recovering y 


WINPE-BASED MEDIA WITH ACRONIS PLUG-IN 


This option provides better compatibility with your computer's hardware. 
zu For advanced users only. 


How do i choose media type? 





Pen Drive লাগানো থাকতে হবে আগেই। সেটা সিলেক্ট করে দিন৷ 


Choose media destination 
You can create bootable CD. DVD. USB flash drive. or build an .iso image of a bootable disc. 


ISO file 
ISO image file 


DVD RW Drive চেহ) 
PLDS DVD-RW DUSASSH NL61 


CD Drive (FƏ) US System 
SanDisk U3 Cruzer Micro 3.21 


Removable Disk (G:) 


Removable Disk 





Stertup parameters 





কিছুক্ষণ অপেক্ষার পর নিচের উইন্ডো দেখা যাবে। 


93 


E Rescue Media Builder — ! 


eo Bootable media has been created successfully 


When Windows cannot start, use this media to run Acronis True Image and recover your system. 


এখন পেনড্রাইভটি লাগানো অবস্থায় পিসি রিস্টার্ট দিন৷ 


১/ কম্পিউটার অন করার সাথে সাথে (আগে থেকেই পেন-দ্রাইভ লাগানো থাকতে হবে) 
Ctrl+ESC/ Alt--ESC/ ESC / F9 / F12/ F2/ Delete (একেক ত্র্যন্ডে একেক টা থাকে)চেপে 
বায়োস মেনু অন করতে হবে। তারপর Boot ট্যবে যেতে হবে। 





Sustem Time: 








২/ Boot অপশনে গিয়ে USB Bootable Device/ Removable Devices সিলেক্ট করে দিতে ZAI 


94 


Main Advanced Security 


Item Specific Help 
AE ETAT Tle 2 ane 


CD-ROM Drive Keys used to view or 
Network boot from AMD configure devices: 
<Enter> expands or 
collapses devices with 
a + or - 
<Ctril+Enter> expands 
all 
<+> and <-> moves the 
device up or down. 
<n> May move removable 
device between Hard 
Disk or Removable Disk 
<d> Remove a device 
that is not installed. 


F9 
7" ow to thse Windows 7 (Beamer) 





৩/ Exit এ গিয়ে Exit Saving Changes এ Enter চাপতে হবে। 


Advanced Security Hoot 


Item Specific Help 


Load Setup Defaults Ré Exit System Setup and 
Discard Changes save your changes to 
Saue Changes CMOS. 


f+ F9 
Enter কা tow to উর Windows 7] বেৰ বাৰৰ বৰ 





8/ কিবোর্ডের রাইট এরো/লেফট এরো ব্যবহার করে Yes নিয়ে Enter চাপতে হবে নিচের পপ- 
আপ মেনু আসলে। 


95 





Main Advanced Security Boot Exit 








Item Specific Help 


Exit Discarding Changes 


Load Setup Defaults Exit System Setup and 
Discard Changes save your changes to 
Save Changes CMOS. 


Setup Confirmation 


Save configuration changes and exit now? 


I esl [No] 





Enter 


How to Install Windows 7 (Beainners) 


৫/ পেনড্রাইভ থেক বুট করলে নিচের উইন্ডো আসবে। 


e = Acronis True image 2014 
ee Acronis System Report 


LE Windows 
æ 


Acronis 
True Image 


Premium 





৬/ তারপর নিচের উইন্ডোটি আসবে - Recover এর নিচে দেখুন My 019/5।সেখানে ক্লিক করুন 





Welcome to Acronis True Image 2014 


What would you like to do? 


a. Back Up 
n ctii My Disks | Files & Folders 


Recover 
ৰ & Folders ace Recorver এর নিচে লেখা My Disks সিলেক্ট করুন৷ 







2 47 e may be different form those m My favorites 
«2 Heip 
(=) Options 


@ Online Backup 





৮/ পরবর্তী উইন্ডো আসলে ডানে-নিচে লেখা Browse এ ক্লিক করুন। 


ব্যাক-আপ ফাইলটি যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে 
নিচের Browse এ ক্লিক করুন৷ 


৯/ অতঃপর যেখানে ব্যাক-আপ করা ফাইলটি (.tib) রেখেছিলেন সেখান থেকে ফাইলটি সিলেক্ট 
করে OK চাপুন। 


Type 
Acronis Cloud 


^ = Local Disk (C) | is মস FTP servers. To do this, 
te - সপ 
Fixed Disk Drive 


NAS (Network Aftached Storage) technology à 





Elle name. 


Files of type. Backup Archives (* tib) 





১০/ ফাইলটি সিলেক্ট করে দেয়ার পর নিচের মত দেখাবে। Next ক্লিক করুন। 


a Local disk (0).198.01.51.৮1-2 


(J Local disk (C) full b1. s1. v1-2. 1/13/14 9:36:30 PM wee Full backup 0 My backupsiLocal disk (C)Local disk (C) fu. 


Path Dey backupsiLocal disk (CHL ocal disk (C) full bt st v1-2tb 





98 


১১/ নিচের উইন্ডোটি আসবে তারপর Recovery method ধাপে। Recover whole disks and 
partitions সিলেক্ট করে Next ক্লিক করুন। 


= == 





'"9329%3%/ Vizar) 


<3 Recovery Wizard 


@ Recover whole disks and partitions 
Use Acronis Universal Restore 
Using Acronis Universal Restor Du are abée to recover the image of a ty stern volume on ary computer regardless of whet hardware 
configuration it has 
Recover chosen files and folders 
Select Mes and folders to recover trom te original disk backup 





»3/ নিচের চিত্রের মত উইন্ডোটি আসলে, যে ড্রাইভটি রিকভার করতে চান সেটি সিলেক্ট করে 
দিন (টিকমার্ক দেখাবে) অবশ্যই System Partiion এবং System Reserve Partition 
(সিলেক্টকরানিচেরটি, এরপাশে Pri,Act লেখা থাকবে না)।উভয়টিই সিলেক্ট করে দিতে «GI 
Next ক্লিক করুন। 


99 









3 
Select the items to recover. 
Flags Capacity Used Space Type 
V. 2 NTFS (Uniabeled) (C ) Pract 30 GB 16 36 GB NTFS 
V IG MBR and Track 0 MBR and Track 0 
৮৮ 


Select the items to recover. 


Partition Type 


Vi Duk 1 
IV. O NTFS (Uniabeled) (C) 30 GB 1636 GB NTFS 
MƏR and Track 0 


V. C MBR and Track 0 











১৩/ নিচের উইন্ডোটি আসলে সব কিছু ঠিক আছে কি না তা দেখে নিয়ে Next ক্লিক করুন। 


100 






Specify recover settings of Partition C 







Parton location (required) 
NTFS (Unlabeled) (C ) New tocaton 







Partibon type 
Primary, Mark the partition as active Change detaun 











Partion size 


——— 
Partition sire 30 GB 


Freespaceater 1048. যদি এক ড্রাইভের ডাটা আরেক ড্রাইভে রিস্টোর করতে চায় কেউ তবে এখানে ক্লিক করে 
সাইজ কম/বেশী করে দেয়া যাবে৷ সাধারণত এটা লাগে না৷ 







১৪/ পরের উইন্ডোতে একবার চোখ বুলিয়ে যদি সবকিছু ঠিকঠাক দেখতে পান তাহলে Proceed 
চাপুন। 


we UISK Z DU GU VMWare, VMWare Vitus! > WY 





ছু. Primary s Logical tf Dynamic E Acronis Secure Zone ^ Unalocated # Unsupported 


i ee 





101 


১৫/ Summary অংশটা ভালো করে দেখে নিন। Deleting partition এবং Recovering 
Partition ঠিক আছে কিনা দেখে নিন। না থাকলে Options এ গিয়ে ঠিক করে নিন। সব ঠিক 
থাকলে Proceed চাপুন। নিচের ছবি ২টি দেখুন। 














Summary 


Operatons 


Number of operations 3 


1. Recovenng MER Summary SLAE ভালো Sta AIGA! সঠিক জভ্রীইতজ্ভ 
2 Ogsemng parimor সঠিক ব্যাঁক-আন্পী ক্াইলাটি সিলেক্ট করা হয়েছে কিনা তা 


Har sk 

Orve temer C 

Fue system NTFS স্বাচাই PEHI 
Votume ladei 

Sire 30 GB 


3 Recovering partion sector try sector 
Hard Grek " 


tard disk 








50 gb ~ -30min 


102 


১৭/ রিকভারি করা শেষ হয়ে গেলে নিচের উইন্ডো আসলে কেটে দিয়ে পেন-ড্ৰাইভ খুলে ফেলে 
কম্পিউটার ব্যবহার করুন। 






cronies rris 2014 Preaek 
Fie Help 


d. 47-3 






Welcome to Acronis True Image 2014 
What would you like to do? 


.. Back Up 
My Disks | Files & Folders 


> ov 
My Disks | Files & Folders 


ols & Utilities 


Local volumes letters be diferent torn tho 

শা , md oom My favorites 
ws Help 
কে? Options 


@ Online Backup 


103 


CCleaner 


সি ক্লিনার (CCleaner): সি ক্লিনার আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি৷ এট বেশ 
কাজের একটা সফটওয়্যার। এটা দিয়ে অনেক কিছু করা যায়৷ এর মধ্যে কিছু কাজ আমরা আজ 
আলোচনা করবো ইনশাআন্লাহ। 


সি ক্লিনার এর অন্যতম কাজ হচ্ছে ক্লিনিং করা । আমরা প্রতিদিন কম্পিউটারে যে কাজ করি, 
নেট ব্রাউজ করি, ডাউনলোড করি এই কাজের রেকর্ড কম্পিউটারের সি ড্রাইভে জমা হয়৷ 
এগুলো কে টেম্প ফাইল, হিস্ট্রি, Diet ফাইল বলে৷ এই ফাইল গুলোর দুইটা বড় অসুবিধা 
আছে৷ এক এই ফাইল গুলো কম্পিউটার কে স্লো করে ফেলে, কারন এগুলো সি ড্রাইভে অনেক 
জায়গা দখল করে নেয় আর ছুই হচ্ছে এই ফাইল থেকে আমরা কি কাজ করেছি, কি ভিডিও 
দেখেছি, কোন ফাইল ওপেন করেছি, কি ডাউনলোড করেছি, কোন ওয়েবসাইটে ভিজিট করেছি 
এই সব তথ্য পাওয়া সম্ভব যা আমাদের নিরাপত্তার জন্য একটা সমস্যা। এই জন্য প্রতিদিন 
কাজের শেষে আমাদের সি ক্লিনার ব্যাবহার করে আমাদের কম্পিউটার ক্লিন রাখা দরকার। সি 
ক্লিনার ব্যাবহার করে ক্লিন করার জন্য সবার আগে সি ক্লিনার ওপেন করতে হবে। এটা ওপেন 
করার জন্য স্টার্ট মেন্যুতে গিয়ে লিখতে হবে CCleaner তাহলে সি ক্লিনার ওপেন হবে। এর পর 
সি ক্লিনার এর ক্লিনার Cleaner অপশন এক্লিক করে ক্লিন করতে sq! ক্লিন করার ক্ষেত্রে 
উইন্ডোজ (Windows) এবং ত্যাপ্লিকেশন (Application) এই দুইটা ট্যাবই সিলেক্ট করতে হবে 
এই দুইটা ট্যাব এর কোন কোন অপশন সিলেক্ট করতে হবে তা আমাদের সি ক্লিনার এর 
টিউটোরিয়ালে দেখানো হয়েছে। এরপর ক্লিন করার জন্য বিভিন্ন আইটেম সিলেক্ট করে 
আযানালাইয Analyze ক্লিক করতে হবে এরপর রান ক্লিনার Run Cleaner ক্লিক করতে হবে৷ 
তাহলে সি ক্লিনার আমাদের সিলেক্ট করা আইটেম গুলো কম্পিউটার থেকে পরিষ্কার করে ফেলবে। 





104 


CCleaner Professional 5. 3.০ Go 
MS Widows 7 Ultimate 64 tt Si 


intei Core i3 22 CPU © 1. GOGH 





এ ক্লিক করি এরপর বিভিন্সও আইটেম এ 
টিক দেই যা ভিডিও তে দেখানো হবে এরপর Analyze এ ক্লিক 
করি এরপর Run Cleaner এ ক্লিক করি । 








রেজিস্ট্রি ক্লিনারঃ রেজিস্ট্রি ক্লিনার এর আগে আমাদের রেজিস্ট্রি সম্পর্কে কিছুটা জানা দরকার। 
সহজ ভাষায় রেজিস্ট্রি হচ্ছে উইন্ডোজ এর ডাটাবেজ। কোন একটা কম্পিউটারে যত ধরনের কাজ 
হয়, তার সবকিছুর রেজিস্ট্রি ফাইল তৈরি হয়৷ এই রেজিস্ট্রি ফাইল গুলো মূলত বিভিন্ন প্রোগ্রামের 
সেটিংস হয়, কিংবা কোন তথ্য ধারন Fal মূলত এইসব রেজিস্ট্রি ফাইল ব্যাবহার করে 
উইন্ডোজ কাজ PA এখন প্রশ্ন আসতে পারে যে, তাহলে এই রেজিস্ট্রি ফাইল আমরা কেন 
ডিলিট করবো? কারন এইসব ফাইল প্রতিনিয়ত পরিবর্তন হয়, এরফলে দেখা যায় পুরাতন কিংবা 
ভুল রেজিস্ট্রি ফাইল জমা হয়ে স্তপের আকৃতি ধারন করে। এই ভাবে জমতে জমতে এক সময়ে 
তা কম্পিউটার কে Gt করে ফেলে। কিংবা রেজিস্ট্রি ফাইল নিয়ে কাজ করতে পারে মন কারো 
কাছে এইসব রেজিস্ট্রি ফাইল গেলে তারা এই ফাইল থেকেই আমরা কম্পিউটারে কি কাজ 
করেছি তার প্রমান AG! বিশেষ করে ইন্টারনেট ব্রাউজিং এর CHI এজন্য আমাদের নিয়মিত 
রেজিস্ট্রি ফাইল ক্লিন করা দরকার। সি ক্লিনারে ক্লিনার Cleaner ট্যাব এর পরেই আছে Ges 
Registry ট্যাব।এই ট্যাব এ ক্লিক করলে কোন কোন আইটেম এর রেজিস্ট্রি ফাইল ক্লিন করতে 
হবে এই অপশন আসবে। আমরা সব গুলোই টিক দিয়ে দিবো। এর পর Scan for Issues এ 
ক্লিক করবো এরপর স্ক্যান শেষ হলে Fix Selected issues এ ক্লিক করবো। 


CCleaner Professional BS E ES 


-— | 


omnate 64-1 | 


BS Registry Cleaner 


“i 
“i 


Missing Shared Dils 


Unused Fie Extensions 
ActiveX and Class Issues 


Type Libraries 
Appicatons 
Fonts 

Application Paths 
Help Fies 


Registry Key 

HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer FieExts |, 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FieExts |. 30 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FileExts 1৮৩.52 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer FleE xts, ac3 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FileExts |, alac 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FileExts \ amr 


105 


Installer amy HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FieExts |, amv 
Obsolete Software i HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer FieExts\ ape 
Run At Startup HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FileExts \ ass 
Start Menu Ordering í HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer FieExts\ avs 
MUI Cache HKCU'Software Microsoft Windows \CurrentVersion Explorer FieExts\ ax 
HKCU'Software Microsoft Windows \CurrentVersion Explorer \FiieExts V divx 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FileExts Y, docs 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FileExts \ dts 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer FieExts\ evo 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer 850৬ fv 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer \FieExts ১ flac 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer FieExts\, fic 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer Vf 
HKCU'Software Microsoft Windows \CurrentVersion Explorer gv 
HKCU Software Microsoft Windows \CurrentVersion Explorer hdmo^ 
HKCU'Software MicrosoftWindows \CurrentVersion Explorer \FileExts V idx 


Sound Events 
Windows Services 


«I tbe E «i «X «X «X « « « «X 


"m 








সিক্লিনার দিয়ে সফটওয়্যার আন-ইসটল করাঃ সি ক্লিনার দিয়ে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার 
আন-ইন্সটল করা যায়৷ এর জন্য সবার আগে আমাদের সি ক্লিনার এর টুলস Tools অপশনে 
যেতে হবে। এরপর সবার উপরে আন-ইসটল অপশন পাওয়া যাবে। এবং ডান দিকে কম্পিউটারে 
যত সফটওয়্যার ইসটল করা আছে তার লিস্ট দেখাবে। এরপর যে সফটওয়্যার আন-ইসটল করা 
দরকার সেটি সিলেক্ট করে আনইলটল Uninstall HP করলেই সেই সফটওয়্যার টি আন- 
ইলটল হয়ে যাবে৷ 


CCleaner Professional v4.19.4867 (64bit) 


MS Windows 7 Ultimate 64-bit SP 1 
Intel Core i3-3227U CPU @ 1.90GHz, 6.0GB RAM, Intel HD Graphics 4000 





Uninstall 
Cleaner 


Startup 


File Finder 





Registry 


System Restore 


Drive Wiper 


Uninstall 


Select a program from the list you want to remove from your computer 








Programs to Remove 


= 360 Total Security 
æ AMD Catalyst Install Manager 


Publisher 


360 Security Center 
Advanced Micro Devices, Inc. 


3 Apple Application Support (32-bit) Apple Inc. 
SS Apple Application Support (64-bit) Apple Inc. 


7 Apple Mobile Device Support 


dadtv206 "e AMOS Ted DÍ7[2015. 47.9] 2.0.6. " " | ec 


34 U 
= AVS Audio Converter 8.0 
[E] AVS Video Editor 7.1 
@ Bonjour 
(= ^| CamStudio 2.7.4 
c CCleaner 
fpei Touchpad 
= DU Meter 
Erie Scavenger 3.2 (English) 
88০০1 2.0.3 
[Siroxit Reader 
(53555 Alarm Clock 3. 1.0 


Free PDF to Word Doc Convert... 


(©) Glasswire 1.0 (remove only) 

© Google Chrome 

ts Google Earth Pro 
Grameenphone Internet 


80176 Deskjet 1010 series Basic D... 


Apple Inc. 


OmicronLab 


Online Media Technologies Ltd. 
Online Media Technologies Ltd. 


Apple Inc. 

CamStudio Open Source 
Piriform 

Synaptics Incorporated 

Hagel Technologies Ltd. 


QueTek Consulting Corporat... 


Everimaging Co., Ltd. 
Foxit Software Inc. 
Comfort Software Group 
www.hellopdf.com 
SecureMix LLC 

Google Inc. 

Google 

ZTE 

Hewlett-Packard Co. 


Install Date 


12/18/2015 
4/10/2015 
11/6/2015 
11/6/2015 
11/6/2015 


Version 


8.0.0. 1072 
8.0.891.0 


4 
4 


7/8/2015 

7/8/2015 7.1.2.262 
11/6/2015 3.1.0.1 
1/21/2016 2.7.4 
4/11/2015 4.19 
4/13/2015 18.0. 1.0 
1/9/2016 ; 6.20 
6/21/2015 3.2.19.0 
9/5/2015 2.0.3 
5/12/2015 7.1.5.425 
4/19/2015 2. 3.1 
1/13/2016 11 
12/18/2015 1.0.67 
10/27/2015 47.0.25... 
8/30/2015 104MB 7.1.5.1557 
10/23/2015 1.0.0.1 
9/29/2015 129MB 32.2.18... 


User 


All users 
All users 
All users 
All users 
All users 


All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 
All users 




















Save to text file... 




















Online Help Check for updates... 


স্টার্ট আপ ম্যানেজমেন্টঃ সি ক্লিনার এর আরেকটি অপশন হচ্ছে স্টার্ট আপ ম্যানেজমেন্ট। আমরা 
যখন কম্পিউটার অন ক্রি তখন কম্পিউটার স্টার্ট হবার সাথে সাথে TS প্রোগ্রাম নিজে নিজে 
স্টার্ট হয়ে যায়৷ এইসব অতিরিক্ত স্টার্টআপ কম্পিউটার এর বুট টাইম এর প্রভাব ফেলে। অর্থাৎ 
কম্পিউটার স্টার্ট হতে সময় বেশি লাগে৷ সি ক্লিনার ব্যাবহার করে এই সব প্রোগ্রাম এর স্টার্ট 
আপ ম্যানেজ করা যায়। সি ক্লিনারের টুলস অপশনের মধ্যে আছে স্টার্ট আপ (Startup). স্টার্ট 
আপে ক্লিক করলে কম্পিউটার স্টার্ট হবার সাথে সাথে কি কি প্রোগ্রাম স্টার্ট হয় তার একটা লিস্ট 
দেখাবে, এই লিস্ট থেকে জেকন একটা সিলেক্ট করে ইনেইবল (Enable) ডিসেইবল (Disable) 
বা ডিলিট করে দেয়া যায়। 








CCleaner Professional v4 19.4557 (64bit 


ws 7 Utmate 645) 


Startup 


These programs are set to run when your computer or broser starts 


Windows | Internet Explorer | ox | Googie Chrome | OB a | ched Tasks | Context Menu 
Enabled Key Program Publisher User Fie A 
Yes HKCU:Run Avro Keyboard OmcronLab Rocksokd C: Program Files (x85) Avro K 0২০০৯ 


Yes HKCU:Run CCleaner Monitoring Piriform Ltd Rocksokd "C:\Program Files \CCleaner CC Deiete 





Yes HKCU:Run FreeAC Comfort Software Group Rocksokd C: Program Files (x85) FreeAL 


Tonec Inc. Rocksokd C: Program Files (x85) Untere 
Microsoft Corporation ind 
Intel Corporation 

| Hewlett-Packard Company $s ‘C:\Program Files (x86) FP Fe 
Intel Corporaton s "C:\Program Files Untel'üntel(R 
Inte! Corporation rs C: Windows 'system32Vgfxtra 


Intel Corporation Abusers C: Windows 'eystem32Wgfxper 
QIHU 360 SOFTWARE CO. LIMITED Alusers ‘C:\Program Files (x86) 36017: 
Synaptcs Incorporated Alusers %ProgamFies% Synaptics 











ড্রাইভ ওয়াইপঃ সি ক্লিনার এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ড্রাইভ ওয়াইপ। আমাদের 
কম্পিউটারে আমরা অনেক কিছু Glew এর বাইরে রাখি, বিশেষ করে সি ড্রাইভে। এগুলো 
আমরা অনেক সময়ে কাট করে অন্য কোথাও পেস্ট করি। কিন্তু মনে রাখতে হবে কাট করলেই 
সেটা ইরেজ হয়না, একই ভাবে যদি ডিলিট করা হয় তবুও ইরেজ হয়না। সিকিউরিটির জন্য 
আমাদের যে কোন কাজের ফাইল ইরেজ করতে হয়। অএঙ্ক সময় দেখা যায় আমরা হয়তো 
কাজটি করতে ভুলে যাই, কিংবা ডিলিট করে ফেলি। এবং এই ফাইল গুলো কম্পিউটারে থেকেই 
যায়, এবং বিভিন্ন রিকাভারি সফটওয়্যার দিয়ে যে কোন সময়ে এই ফাইল উদ্ধার করা সম্ভব৷ 
এজন্য নিয়ম করে আমাদের সি ড্রাইভ সহ অন্য ড্রাইভ গুলোর ফ্রি স্পেস ওয়াইপ বা ইরেজ 
করতে হয়। সি ক্লিনার দিয়ে এই কাজটি করা যায়৷ সি ক্লিনার এর টুলস অপশনের মধ্যে ড্রাইভ 
ওয়াইপার (Drive Wiper) আছে৷ ড্রাইভ ওয়াইপার এর ক্লিক করতে তিনটি অপশন আসে৷ 
প্রথম টি হচ্ছে ওয়াইপ (Wipe) এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি শুধু ফ্রি স্পেস ইরেজ 
করবেন নাকি পুরা ড্রাইভ ইরেজ করবেন। ফ্রি স্পেস এর অর্থ হচ্ছে আপনার ড্রাইভে যে অংশ 
ফাঁকা দেখাচ্ছে, সেটাকে ফ্রি স্পেস বলে। ফাঁকা দেখালেও সেখানেই অনেক ডাটা থেকে যায়। 
আমরা ড্রাইভ ওয়াইপ করার জন্য ফ্রি স্পেস অনলি সিলেক্ট করবো। এরপর আসে সিকিউরিটি 


108 


(Security)| এর মধ্যে ৪ টি অপশন আছে যেমন, সিম্পল, আ্যাডভাল, কমপ্রেক্স, ভেরি কমপ্রেক্স। 
সাধারণত আমরা আডভাল ৩ পাস দিয়ে কাজ করবো। এখানে ১ পাস, ৩ পাস এগুলোর অর্থ 
হচ্ছে ড্রাইভ ওয়াইপার ফাঁকা জায়গা কে ৩ বার, € বার বা ৩৫ বার ইরেজ করবে। যত বেশি 
ইরেজ করবে তত বেশি সময় লাগবে। এরপরের অপশন হচ্ছে ড্রাইভ (Drive) এখান থেকে 
সিলেক্ট করে দিতে হবে কোন ড্ৰাইভ ওয়াইপ বা ইরেজ করতে GI 


CCleaner Professional EE (64bit 





Drive Wiper 


Searely ase the contents or free space on a drive 























109 


প্রক্সিফায়ার 


প্রক্সিফায়ারঃ আমাদের কাজের জন্য আমরা আরো একটি গুরুত্বপুর্ন সফটওয়্যার ব্যবহার করি, 
এই সফটওয়্যার এর নাম প্রক্সিফায়ার। আমাদের ব্রাউজিং কে আরো নিরাপদ করার জন্য আমরা 
প্রক্সিফায়ার ব্যাবহার করি। প্রক্সিফায়ার এর কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের বিভিন্ন 
কাজ/বাউজিং কে একটা নির্দিষ্ট আইপি দিয়ে বের করে দেয়া। প্রক্সিফায়ার কে আমরা নিয়ম বলে 
দিবো এবং প্রক্সিফায়ার সেই নিয়ম অনুযায়ী কাজ করবে। যেমন, আমরা সবাই বিভিন্ন কাজ টর 
দিয়ে করি, কিন্তু যদি এমন হয় যে, আমরা কাজ করবো ফায়ারফক্স ব্রাউজার এ কিন্তু সেটাও ba 
দিয়ে যাবে তখন আমাদের প্রক্সিফায়ার লাগবে। কিংবা যদি এমন হয় যে, আমাদের নিরাপত্তা 
আরেক স্তর বাড়ানোর জন্য আমরা টর সহ অন্য আরো একটা আইপি ব্যাবহার করবো 
সেক্ষেত্রেও প্রক্সিফায়ার ব্যাবহার করতে হবে। বিস্তারিত ভিডিও টিউটোরিয়ালে দেখানো হয়েছে৷ 
এবার আমরা প্রক্সিফায়ারের বিভিন্ন ফাংশন এর সাথে পরিচিত হবো ইনশাআল্লাহু। 





Recewed 





23929) Profile all system loaded 


আমাদের কাজের জন্য প্রক্সিফায়ার এর ছুটি মূল ফাংশনের সাথে আমাদের পরিচিত হতে হবে 
প্রক্সিফিকেশন রুলস (Proxification Rules) এবং প্রক্সি সার্ভাস (Proxy 
581615)।প্রক্সিফিকেশন রুলস এ আমরা বিভিন্ন নিয়ম ঠিক করে দিবো। যেমন হতে পারে আমরা 
যে ইন্টারনেটে ব্রাউজ করবো তা Us দিয়ে যাবে৷ তাহলে এই নিয়ম টা আমদের কে 


110 


প্রক্মিফিকেশন রুলস থেকে ঠিক করে দিতে হবে। এরকম বিভিন্ন রুলস প্রক্সিফিকেশন রুলস 
থেকে ঠিক করে দিতে হয়। (ভিডিও তে বিস্তারিত দেখানো হয়েছে) 










Remove 






Rules are processed from top to bottom. Use the arrows at the right to change the order. 







Use check boxes to enable/disable a rule 








| OK 


O active connections 





এরপর আমাদের যা জানতে হবে তা হচ্ছে প্রক্সি সার্ভারস (Proxy Servers). প্রক্সি সার্ভার হচ্ছে 
প্রক্সিফিকেশন রুলস এর জন্য যে সমস্ত আইপি দরকার হবে সে আইপি গুলো বসানোর জায়গা 
যেমন আমরা যদি টর ব্যাবহার করি তাহলে প্রক্সি সার্ভারে US এর আইপি বসায়ে দিতে হবে। 
আবার যদি অন্য কোন দেশের আইপি ব্যাবহার করতে চাই তাহলে সেই দেশের 
আইপিআপেপ্রক্সিসার্ভারেবসাতেহবে। অর্থাৎ প্রক্সিফিকেশন রুলস এ আমাদের যত আইপি লাগবে 
সব গুলো আইপি কে আগে প্রক্সি সার্ভারে বসিয়ে দিতে হবে। (ভিডিও তে বিস্তারিত দেখানো 


আছে) 


Orc » a proxy server from the ist to add it into à chan 


c ——— Sa এর আইপি 
বসানো হয়েছে I 


Drag and Drop proxy servers within 2 chain to alter the order 
Use Check boxes to enabie /dsabie à proxy m a chan 


Ox 





এবার আমরা দেখবো কিভাবে আইপি বসাতে হয়।ধরি আমাদের কাছে সুইডেনের একটি আইপি 
আছে যা আমরা ব্যাবহার করবো। এই কাজের জন্য আমরা বিভিন্ন দেশের আইপি ব্যাবহার 
করবো এবং এই আইপি গুলো আমরা ভিআইপি ৭২ (vip72.com/vip72.org) এই ওয়েবসাইট 
থেকে নিবো ইনশাআল্লাহ। (যার আলোচনা সামনে আসবে) এবার এই আইপি টি প্রক্সিফায়ারের 
প্রক্সি সার্ভারে বসানোর জন্য সবার আগে আমাদের প্রক্সি সার্ভারে যেতে হবে। এরপর Add 
অপশনে ক্লিক করতে AAI Add এ ক্লিক করলে আইপি বসানোর জন্য জায়গা আসবে, সেখানে 
আমাদের আইপি পেস্ট করে দিতে হবে। এরপর প্রোটোকলে (Protocol) গিয়ে SOCKS Version 
5 সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলেই হয়ে যাবে৷ 


সতর্কতাঃ প্রতিবার নতুন কোন আইপি নিয়ে কাজ করার আগে কিংবা প্রক্সিফায়ার ওপেন করে 
জেকন কাজ শুরু করা আগে আমাদের কে check2ip.com এই ওয়েবসাইটে গিয়ে আমাদের 
আইপি চেক করে নিতে হবে। 








আইপি বসানোর চিত্র 


চেইন তৈরিঃ আমরা আগে বলেছিলাম যে অনেক সময় আমাদের একসাথে দুইটি আইপি 
ব্যাবহার করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে একটি আইপি চেইন তৈরি করতে 
হবে। অর্থাৎ দুইটি আইপি মিলিয়ে একটি শিকলের মত তৈরি Pati এরপ প্রক্সিফিকেশন রুলস 
থেকে যদি আমরা বলে দেই আমাদের ব্রাউজিং ডাটা এই চেইনের মধ্যে দিয়ে যাবে তাহলে 
আমাদের সমস্ত ডাটা এই চেইনের মধ্যে দিয়ে যাবে। ধরি টর এবং সুইডেনের আইপি, এই দুইটি 
আইপি আমাদের কাছে আছে। এখন আমরা চাচ্ছি যে, আমাদের ডাটা প্রথমে টর দিয়ে যাক 
এরপর সুইডেনের আইপি দিয়ে যাক। এই কাজ টি আমরা চেইন দিয়ে করতে পারি। কিভাবে? 
সর্বপ্রথম আমরা টরাবং সুইডেনের আইপি কে প্রক্সি সার্ভারে বসিয়ে দিবো এরপর প্রক্মিসার্ভারের 
ক্রিয়েট (Create) অপশনে ক্লিক করবো, এরপর নতুন চেইনের জন্য একটি নাম আসবে, নিউ 
(New) আমরা চাইলে নিজেদের মত নাম সিলেক্ট করে দিবো, এরপর যে দুটি আইপি দিয়ে চেইন 
বানাতে চাই সেই আইপি ছুইটিকে মাউস দিয়ে টেনে নিয়ে এসে চেইনের নামের নিচে বসিয়ে 
দিবো। এভাবেই আমাদের নতুন চেইন তৈরি হয়ে যাবে। (ভিডিও তে বিস্তারিত দেখানো হয়েছে) | 





113 


ফায়ারফক্স ব্রাউজার এবং প্রোফাইল তৈরিঃ আমরা কম বেশি সবাই ফায়ারকক্স ব্রাউজার ব্যাবহার 
করি। (গুগল ক্রোম ব্যাবহার না করাই উত্তম) এই ফায়ারফক্স ব্রাউজার এর একটি বিশেষ ফিচার 
আছে যা আমরা আমাদের ফেসবুক মার্কেটিং এর কাজে কিংবা ইউটিউব মার্কেটিং এর কাজে 
লাগাতে পারি ইনশাআল্লাহ্‌। ফেসবুকে লগইন করার জন্য সাধারণত Us বা অন্য কোন দেশের 
আইপি ব্যাবহার করা হয়। এক্ষেত্রে যদি বিগত লগইন এর আইপি এবং সেই আইপির দেশ যদি 
এক না হয় অনেক সময়ে ফেসবুক ভেরিফিকেশন চেয়ে বসে এবং আমাদের সেসবুক আযাকাউন্ট 
বুক হয়ে যায়৷ এক্ষেত্রে কাজের অনেক ক্ষতি হয়৷ একই ভাবে ইউটিউবে জিহাদি কোন ভিডিও 
দেখার জন্য বা ডাউনলোড করার জন্য জিমেইল চায়। দেখা যায় যতবার ইউটিউবে কাজ করার 
প্রয়োজন হয় ততবার লগইন করার দরকার পড়ে। এই সমস্যা দূর করার জন্য আমরা ফায়ারফক্স 
প্রোফাইল অপশন ব্যাবহার করতে পারি। ফায়ারকক্পসের প্রোফাইল হচ্ছে এমন ব্যাবস্থা যে এর 
মধ্যে সমস্ত লগইন ইনফরমেশন সেভ থাকে, ওয়েবসাইটের বিভিন্ন কুকিজ সেভ থাকে৷ এর 
ফলে পরবর্তীতে লগইন করার সময়ে বিভিন্ন তথ্য গুলো সেভ করা জায়গা থেকে নিয়ে নেয়। 
ব্যাপারটা এভাবে দেখা যেতে পারে যে, আপনি কোন একটা নতুন বাসায় গেলেন, দারোয়ান 
আপনার পরিচয় জানতে চাইলে আপনি আপনার পরিচয় দিলেন এবং সেই দারোয়ান আপনাকে 
চিনে রাখলো, পরবর্তীতে আপনি সেই বাসায় যে পোশাকেই যাননা কেন, বা যে কোন সময়েই 
যাননা কেন, দারোয়ান আপনাকে আর আটকাবেনা, কারন আপনার সম্পর্কে তথ্য তার জানা 
আছে। এই কাজটাই প্রোফাইলের মাধ্যমে করা হয়। ফেসবুক বুঝতে পারে যে আপনি ভিন্ন কোন 
আইপি ব্যাবহার করছেন, কিন্ত যেহেতু সে আগের লগইন থেকে কিছু পরিচিত তথ্য পেয়ে যায়, 
(যা কম্পিউটারে প্রোফাইলের মধ্যে সেভ থাকে) তাই আর ভেরিফিকেশনে পাঠায়না। এভাবে 
আমরা ইউটিউব ও ব্যবহার করতে পারি। এরফলে বার বার আর জিমেইল এর লগইন চাইবেনা 
ইনশাআল্লাহ্‌। 


ফায়ারফক্স প্রোফাইল তৈরি করার জন্য সবার আগে স্টার্ট মেন্যুতে গিয়ে লিখতে হবে, 


"firefox.exe -p" 


114 


} See more results 


| forefox.exe -pl x | ৷ Shut down | ৮ | 





এরপর এন্টার দিলে প্রোফাইল তৈরির অপশন আসবে। এরপর "Create Profile" এ ক্লিক করতে 
হবে। 









Firefox - Choose User Profile 





Firefox stores information about your settings, preferences, 
and other user items in your user profile. 











| Work offline 





F Use the selected profile without 
asking at startup 


এরপর "Next" ক্লিক করতে হবে 


115 


Welcome to the Create Profile Wizard 





Firefox stores information about your settings and preferences in your personal 
profile. 


If you are sharing this copy of Firefox with other users, you can use profiles to keep 
each user's information separate. To do this, each user should create his or her own 
profile. 


If you are the only person using this copy of Firefox, you must have at least one 
profile. If you would like, you can create multiple profiles for yourself to store 
different sets of settings and preferences. For example, you may want to have 
separate profiles for business and personal use. 


To begin creating your profile, click Next. 








ITE mm 





এরপর প্রোফাইল এর নাম দিতে হবে, যেমন "Test Profile 1" এরপর এই প্রোফাইল কতায় 
সেভ হবে তা দেখিয়ে দিতে হবে, ডিফল্ট ভাবে এই প্রোফাইল সি ড্রাইভে সেভ হয়, তবে এই 
প্রোফাইল ট্রুক্রিপ্ট কন্টেইনারের ভিতরেও সেভ করা যায়৷ সেক্ষেত্রে Choose Folder এ গিয়ে 
টুক্রিপ্ট এর ক একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। এরপর ফিনিশ ক্লিক করলে প্রোফাইল 
তৈরি হয়ে যাবে। ব্যাবহার করার জন্য এই প্রোফাইল টি ক্লিক করে স্টার্ট দিলেই এই প্রোফাইল 
টি ওপেন হবে। 


Uter 


Create Profile Wizard 


Completing the Create Profile Wizard 





If you create several profiles you can tell them apart by the profile names. You may 
use the name provided here or use one of your own. 


3ename: 
Test Profile 1 1 


Your user settings, preferences and other user-related data will be stored in: 
C:\Users\Rocksolid\AppData\Roaming\Mozilla\Firefox\Profiles\p4 bewf4z, Test - EU x e 
Profile 1 A 4 ~~ Libraries 
ii > |=) Documents 
D 2 Music 
> i] Pictures 
b # Videos 





৮ Computer » Local Disk (N:) > ক্ষ | +} | 


EEE .——— MM 


Organize v New folder 


Name Date modified 


^ 


২0000 2/24/2016 11:24AM File folder 
২ DUMP /2016 10:43 PM File folder 
d Firefox 4/13/2016 12:37PM _ File folder 
.& firefox profile 2/8/2016 11:54 AM 

KB 2/24/2016 11:26 AM — File folder 
4». New folder 2/9/2016 3:41 PM File folder 
11/1/20156:13PM File folder 


2 


Choose Folder... Use Default Folder 


Click Done to create this new profile. 


File folder 


4 |i Computer 








5 ' > & Local Disk (C:) 


১23 Day- 3 Day (D:) 











L Personali 4 
Program Files (86) 

Recycle 

Je SHAREit 

d shikh jibreel 


d trg ৮৫০ 


4/5/2016 10:54 AM 
2/15/2016 7:16 PM 
4/3/2016 11:25 AM 
4/3/2016 10:35 AM 
4/15/2016 10:19 PM 
4/16/2016 9:12 PM 





Folder: Local Disk (N:) 


File folder 
File folder 
File folder 
File folder 
File folder 


File folder 








Select Folder 





* সতর্কতাঃ Gre কন্টেইনারে রাখলেও অনেক সময় কিছু ইনফরমেশন সি ড্রাইভে সেভ হয়, 
এজন্য খুব গুরুত্বপূর্ণ কিছু হলে প্রোফাইল ব্যাবহার না করে টর ব্যাবহার করাই উত্তম | 


116 


টর ব্রাউজার 


পরিচিতিঃ টর হচ্ছে ভার্চুয়াল সুড়ঙ্গের (Tunnel) এমন এক ধরণের নেটোওয়ার্ক যাতে যে কোন 
ব্যক্তি বা দল তাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে 
পারে । টর প্রথমে আপনার পাঠানো যে কোনো তথ্যকে টর নেটওয়ার্কের তিনটি বিচ্ছিন্ন সার্ভার € 
যা রিলে সার্ভার বা relays নামে পরিচিত ) এর মধ্যে দিয়ে পাঠায়, এরপর আপনার সিগন্যালটি 
পাবলিক ইন্টারনেট (যেমন, ফেসবুক, Yandex) এ পাঠায় | 


আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন এটা খুব সহজেই বের করা সম্ভব এবং সে অনুযায়ী 
আপনার লোকেশন বের করা সম্ভব । কিন্তু টর এই বিষয়টা প্রতিহত করতে পারে | আপনি যে 
সব সাইট ভিজিট করছেন এবং আপনার অবস্থান টর ব্যবহার করার মাধ্যমে গোপন রাখা যায় । 





কর্মদক্ষতার জন্য টর সাধারণত একটা নিদিষ্ট সময়ের জন্য (১০ মিনিট বা তার কাছাকাছি সময় 
) একই সার্কিট বা পথ ব্যবহার করে ৷ তাই এই সময়ের পর আপনার নতুন রিকুয়েস্ট গুলো 
নতুন সার্কিট বা পথ ব্যবহার করে | 


ডাউনলোডঃ প্রথমে https://www.torproject.org/projects/torbrowser.html.en এই লিংক 
এ যান | এরপর যে Page ওপেন হবে সেখান থেকে নিচের ছবির ১ নং নির্দেশিত Download 
অপশনে ক্লিক করুন | 


Tó 


HOME » PROJECTS » TORBROWSER 





Home About Tor Documentation Press Blog Contact 






Download Volunteer Donate 





1 


এরপর আবার নিচের চিত্রের নির্দেশিত স্থানে Download Tor Browser এ ক্লিক করলে একটি 
ডায়ালগ বক্স আসবে সেখান থেকে Save এ ক্লিক করলেই টর ব্রাউজার ডাউনলোড শুরু হয়ে 
যাবে | 


117 


Home About Tor Documentation Press Blog Contact 





Download 





Volunteer Donate 


HOME » DOWNLOAD 





Tor Browser for Windows 
Version 5.5.1 - Windows 10, 8, 7, Vista, and XP 


Everything you need to safely browse the Internet. 
Learn more » 2 





Other donation options... 
DOWNLOAD Not Using Windows? 
4 Tor Browser Download for Mac or GNU/Linux 





(sig) whats This? | English [v] 


আবার অন্যভাবেও ডাউনলোড করা যায় এক্ষেত্রে নিচের চিত্রের ধাপগুলো অনুসরণ করুন | 


T. * Home About Tor Documentation Press Blog Contact 


Download Volunteer 








HOME » PROJECTS » TORBROWSER 


Software & Services: * Arm -= Orbot - Tails * TorBirdy * Onionoo - Metrics Portal * Obfsproxy - Shadow - Tor2Web 


What is the Tor Browser? 


The Tor software protects you by bouncing your communications around a 
distributed network of relays run by volunteers all around the world: it 
prevents somebody watching your Internet connection from learning what 
sites you visit, it prevents the sites you visit from learning your physical 
location, and it lets you access sites which are blocked. 


SEAS EL 


ri DOWNLOAD The Tor Browser lets you use Tor on Windows, Mac OS X, or Linux without 
JT His ada 3 needing to install any software. It can run off a USB flash drive, comes with 


a pre-configured web browser to protect your anonymity, and is 
self-contained (portable). 





Installation Instructions 


Windows * Mac OS X * Linux Do you like what we do? Please consider making a donation » 


118 


To start using Tor Browser, download the file for your preferred 


Tor Browser Downloads language. This file can be saved wherever is convenient, e.g. 
the Desktop or a USB flash drive. 


Stable Tor Browser 


Microsoft Windows Mac OS X Linux 
Language (5.5.1) (5.5.1) (5.5.1) 


English (en-US) . 64-bit (sig) 32-bit (sig) * 64-bit (sig) 
4x jJ! (ar) 64-bit (sig) 32-bit (519) * 64-bit (sig) 
Deutsch (de) 64-bit (sig) 32-bit (sig) * 64-bit (sig) 
Espafiol (es-ES) 64-bit (sig) 32-bit (sig) * 64-bit (sig) 
৬4০ (fa) 64-bit (sig) 32-bit (sig) * 64-bit (sig) 


উপরের চিত্র হতে 32/64-bit ক্রিক করে ডাউনলোড করতে পারেন | 
ZADA (Install): 


ডাউনলোড হওয়ার পর আপনারা নিম্নের চিত্রে রসুনের মত একটি symbol দেখতে পাবেন | 











torbrowser-install 
-5.5.1_en-US.exe 


এর উপর ডাবল ক্লিক করলে Installer Language নামে একটি ডায়ালগ বক্স আসবে | নিচের 
চিত্রে লক্ষ করুন। 


119 


Installer Language Il 


í Please select a language. 





[x ==. 





ভাষা English রেখে Ok তে ক্লিক করুন | এরপর টর ব্রাউজার install এর জন্য নির্দিষ্ট জায়গা 
বাছাই করুন | জায়গা নির্ধারনের জন্য Browser এ ক্লিক করুন | Default হিসেবে C ড্ৰাইভ 
সিলেক্ট করা থাকে | তবে C ড্রাইভে Install না দেয়াই ভাল | এটা ট্রুক্রিপ্ট ফাইলের ভিতরে হলে 
উত্তম | 


Choose Install Location 
Choose the folder in which to install Tor Browser. 





Setup will install Tor Browser in the following folder. To install in a different folder, click 
Browse and select another folder. Click Install to start the installation. 








Space required: 121.3MB 
Space available: 16.8GB 








F5 ১11৮৮ aes TII Y tem ৮ fd, 
Nullsoft Install S y stem YZ: 40- 





জায়গা নির্ধারন করার পর Install এ ক্লিক করলেই Install হয়ে যাবে | 


টর ব্রাউজার Open: 


120 


আপনি যে ফোল্ডারে টর ব্রাউজার ইসটল করেছেন সেই Folder খুললে Tor Browser নামে 
একটি Folder দেখতে পাবেন | সেটা ওপেন করলে Browser এবং Start Tor Browser নামে 
ছুটি অপশন দেখতে পাবেন | 


Name Date modified Type Size 


Browser 2/11/2016 7:50 PM File folder 


fap Start Tor Browser 2/11/2016 7:50 PM Shortcut 118 


সেখান থেকে Start Tor Browser এর উপর ডাবল ক্লিক করলেই টর ব্রাউজার Open হয়ে যাবে 
| 


আইপি চেকঃ 


আপনি যে টর ব্রাউজার Open করেছেন সেটা কোন দেশের আইপি দিয়ে রান হয়েছে সেটা চেক 


করার জন্য Address Bar এ লিখুন www.ip2nation.com অথবা www.check2ip.com | এখন 
ইন্টার দিলে নিচের Page টি ওপেন হবে | 


1 














ip2nation a CQ m Last database update: July 25, 2015 


Homepage What is ip2nation? 

Sample scripts ip2nation is a free MySQL database that offers a quick way to map an IP to a 
Download country. The database is optimized to ensure fast lookups and is based on 
Contact information from ARIN, APNIC, RIPE etc. You may download the database using the 


link to the left. 


How accurate is ip2nation? 


It is hard to say how accurate ip2nation is. The database is based primarily on 
registration data (i.e. the location stated by the holder of each IP range). We 
estimate that the accuracy is around 98-99% for a randomly generated IP, but it 
may be higher or lower depending on your visitor base. Please feel free to test the 


database using the form below. 





109.163.234.5 bs 
Check 
Romania 3 
~ 


উপরের চিত্রে লক্ষ্য করুন ২ নাম্বার চিহ্নিত স্থানে আইপি এড্রেস এবং ৩ নাম্বার চিহ্নিত স্থানে 
দেশের নাম দেখা যাচ্ছে । 


নির্দিষ্ট দেশের আইপি এবং নির্দিষ্ট আইপি ব্যবহার করাঃ 


121 


অনেক সময় আপনাকে নিৰ্দিষ্ট দেশের আইপি বা নিৰ্দিষ্ট আইপি ব্যবহার করতে হয় | বিশেষ 
করে টর ব্রাউজারে ফেসবুক চালানোর সময় নির্দিষ্ট দেশের আইপি বা নির্দিষ্ট আইপি ব্যবহার না 
করলে আপনার ফেসবুক একাউন্টটি বুক করে দেয়ার ঝুঁকি থাকে 1 তাই দেশের আইপি বা নিৰ্দিষ্ট 


আইপি টর ব্রাউজার সেট করার জন্য আপনি যেখানে Us ইন্সটল করেছেন সেখানে থেকে Tor 
Browser ফোন্ডারটি Open করুন | 





5 . 
QGO- 9-4 ৮ Search Results in Tor Browser > 


File Edit View Tools Help 
Organize ক্ষ Save search 


+ Favorites 


=~ HE € 
torrc 











orr 2 Date modified: 2/11/2016 8:48 PM 
4». TorChat - Shortcut IXTor Email Tor Browser\Browser\TorBrowser\Data\... Type: File : 407 bytes 
Eze un torrc.orig.1 Date modified: 1/1/2000 6:00 AM 
id Libraries I\Tor\Email\Tor Browser\Browser\TorBrowser\Data\... Type: 1 File Size: 0 bytes 
a Music pae 
BE) Pictures torrc-defaults Date modified: 1/1/2000 6:00 AM 
3 I\Tor\Email\Tor Browser\Browser\TorBrowser\Data\... Type: File Size: 1.13 KB 
RH Videos " 
i 


Tor Browser ফোল্ডারটি Open করার পর ১ নির্দেশিত স্থানে Search Bar এ torrc লিখে 
Search দিলে ২ নং অপশন আসবে | এখন ২ নং নির্দেশিত স্থানে ডাবল ক্লিক করুন । 





























Open with =| 
— — 
ps Choose the program you want to use to open this file: 
3 
'_ == File: torrc 
SES Internet Explorer | zz] Microsoft Office 2010 
AF“ Microsoft Yord i 
Microsoft Corporation mi 
8২১ Paint 
(m Microsoft Corporation এটি, 
5৫2 wVyinenmp ED Windows Media Center 
খুকি] Windows Media Player imm = Windows Photo Viewer 
a") wWordPad 
Always use the se d pr Or er pe tiu cd file | Browse... | 














২ নং নিৰ্দেশিত স্থানে ডাবল ক্লিক করার ফলে উপরের চিত্রটির মতো একটি Open with নামে 


একটি ডায়ালগ বক্স Open হবে ৷ এই ডায়ালগ বক্স Notepad দিয়ে Open করলে নিচের চিত্রের 
Page টি দেখতে পাবেন | 


122 
| “| torre - Notepad arim রা | 





File Edit Format View Help 


# This file was generated by Tor; if you edit it, commer . 
# The old torrc file was renamed to torrc.orig.1 or sim 





DataDirectory I:\Tor\Email\Tor Browser \Browser \TorBrowse 
GeoIPFile I:\Tor\—Email\Tor Browser 61704555017 \TorBrowser 02 
GeorIPv6File I:\Tor\E—Email\Tor Browser \Browser \TorBrowser * 
HiddenserviceStatistics 0 


ExitNodes 


এখন যে পেজটা ওপেন হয়েছে (উপরে চিত্রে দেখতে পাচ্ছেন) এর একেবারে নিচে আপনারা 
ExitNodes {FR} এটা লিখে দিবেন 1 এখানে আমি দেশ হিসেবে ফ্রাসকে নির্ধারন করেছি তাই 
ফ্রালের Code Name দিয়েছি | আপনারা অন্য কোনো দেশের Code Name ব্যবহার করতে 
চাইলে সে দেশের Code Name নেট এ সার্চ দিয়ে বের করে নিবেন | 


কোনো দেশের নির্ধারিত আইপি ব্যবহার করতে চাইলে উপরের সব নিয়ম ঠিক রেখে শুধু Code 
Name এরজায়গায়আইপিনাসম্বারগুলোলিখেদিবেন। 


123 


] D 2 n ati O n a CO m Last database update: July 25, 2015 


Homepage What is ip2nation? 

Sample scripts ip2nation is a free MySQL database that offers a quick way to map an IP to a 
Download country. The database is optimized to ensure fast lookups and is based on 
Contact information from ARIN, APNIC, RIPE etc. You may download the database using the 


link to the left. 


How accurate is ip2nation? 


It is hard to say how accurate ip2nation is. The database is based primarily on 
registration data (i.e. the location stated by the holder of each IP range). We 
estimate that the accuracy is around 98-99% for a randomly generated IP, but it 
may be higher or lower depending on your visitor base. Please feel free to test the 
database using the form below. 1 


37.187.129.166 
Check IP 


[=] 2 


Subscribe to updates 


আমরা উপরের চিত্রের ১ নং নির্দেশিত স্থানের আইপি টি সবসময়ের জন্য ব্যবহার করতে চাচ্ছি 
| এক্ষেত্রে আইপি নাম্বার গুলো পুর্বে যেখানে Code Name লিখে দিয়েছিলাম সেখানে লিখে বা 
Paste করে দিব 1 নিচের চিত্রে লক্ষ্য করুন I 


Toren 


File Edit Format View Help ' 


# This file was ipiis by Tor; if you edit it, commer + 
# The old torrc file was renamed to torrc.orig.1 or simi 











DataDirectory I:\Tor\Email\Tor Browser \Browser \TorBrowse 
GeoIPFile rior NET for Browser \Browser \TorBrowser \Dz 
GeoIPv6File I:\Tor\Email\Tor Browser \Browser \TorBrowser \ 
Hiddenservicestatistics 0 


ExitNodes 37.187.129.166 | 


124 
হোম পেইজ সেট করাঃ 


আপনি যদি কোনো একটি এড্রেসকে হোম পেইজ হিসেবে সেট করে দেন তাহলে আপনি যখনি 
টর ব্রাউজার ওপেন করবেন তখনি সে পেইজটি ওপেন হয়ে যাবে | এক্ষেত্রে মেনুবার থেকে 
Tools এ ক্লিক করে Options এ ক্লিক করতে হবে। 


File Edit View History Bookmarks ঢ় 





BJ ip2nation - resolve IP to country X | Downloads Ctri+! 
| | Add-ons = Ctri+Shift+A 
S! @ in € S ip2nation.com | Apps 
[5 Yandex Set Up Sync... 
Web Developer > 





Page Info ition.com 
[-]2 . 


HTTPS Everywhere d 


-— ———"— =- - —' 





What is ip2nation? 





এরপর যে পেইজটি ওপেন হবে সেখান থেকে Home Page এর ঘরে আপনার নির্ধারিত «agro 
লিখে দিন | ধরুন, আপনি যদি www.mail.yandex.com অথবা www.ip2nation.com এর 
যেকোনো একটি লিখে দেন তাহলে টর ওপেন করলেই সেপেইজটি ওপেন SG ৷ 


General 


Startup 


Always check if Tor Browser is your default browser 


Tor Browser is not your default browser Make Default 
When Tor Browser starts: Show my home page xd 
Home Page; ip2nationcom | 
Use Current Page Use Bookmark... Restore to Default 


ডাউনলোড অপশন সেট করাঃ 


আপনি টর ব্রাউজার থেকে কোন কিছু ডাউনলোড করলে এটা ডিফল্ট C Drive 4 Download 
ফোল্ডারে ডাউনলোড হয় । আপনি চাইলে যে কোনো কিছু ডাউনলোড আপনার নির্ধারিত 


125 


ফোল্ডারে করতে পারবেন | এক্ষেত্রে মেনুবার থেকে Tools এ ক্লিক করে Options এ ক্লিক করতে 
হবে। 


File Edit View History Bookmarks [Tools] He 


ip2nation - resolve IP to country X I Ctrl J 


Add-ons = Ctrl-Shift- A 
S ৫&৯- € © ip2nation.com hes 
[2 Yandex Set Up Sync... 
Web Developer > 








Page Info ition.com 
2 


HTTPS Everywhere d 








What is ip2nation? 





এরপর ওপেন হওয়া পেইজ এর মধ্যে Downloads এর অধীনে Browse এ ক্লিক করে আপনি 
যেখানে ডাউনলোড করতে চান সেটা নির্ধারন করে দিবেন I 


General 


Startup 


Always check if Tor Browser is your default browser 


Tor Browser is not your default browser Make Default 
When Tor Browser starts: Show my home page i 
Home Page: | ip2nation.com 


Use Current Page Use Bookmark... Restore to Default 


1 


2 


@ Save filesto§ 1 1: 01001110950 3 


Always ask me where to save files 


চিত্রের ৩ নং এর নির্দেশিত স্থানে আপনি যে ফোল্ডার নির্ধারন করেছেন সেটা দেখাবে | 


AdBlock: 


অনেক সময় ব্রাউজ করার সময় অনেক বিজ্ঞাপনের পেইজ এবং High Resolution এর অনেক 
ছবি চলে আসে | এর মাধ্যমে অনেক Data নস্ট হয় । আবার এসব বিজ্ঞাপনের পেইজ এ ক্লিক 


126 


করলে ভাইরাস এটাক করার সম্ভাবনা থাকে | টর ব্রাউজারে Adblock করার জন্য Google এ 
Mozilla Adblock লিখে সার্চ দিন । সার্চ দেয়ার পর প্রথমে যে অপশনটি দেখাবে সেটাতে ক্লিক 
করুন | 


Google 1 


All Apps News Videos Books More v Search tools 





RO 


= 


About 639.000 results (0.32 seconds) 





coole Rating 5 - § 044 votes - Free 
Jan 19, 2016 - Adblock Plus blocks all annoying ads, and supports websites by not 
(There are technically 10, but Gears cant be installed from Mozilla's site). 


Adblock Plus for Mozilla Firefox - Free download and ... 
download.cnet.com/Adblock.. Mozilla../3000-11745 4-... ~ Download com * 
Yos kw Rating: 4 - 126 reviews - Windows 

Jan 20. 2016 - Editors’ Note: The Download Now link will prompt a local download of the 
Firefox extension. ... Adblock Plus for Mozilla Firefox automatically stops ads from 
displaying while you're online, giving you a much cleaner surfing experience. ... One of 
the biggest appeals of Adblock Plus for .. 


ক্লিককরারপরওপেন হওয়া পেইজ থেকে Add to Firefox কলিক করুন | 


ADD-ONS 


EXTENSIONS | THEMES | COLLECTIONS | MORE... 








Pt» Extensions > Adblock Plus 


Se c te yc yx 
Adblock Plus ০১০ NO RESTART O45 user reviews 
A B P by Wladimir Palant 5s D j 
E ^ 21,622,280 users Ml 
Blocks annoying video ads on YouTube, Facebook ads, banners and much more. 


Adblock Plus blocks all annoying ads, and supports websites by not blocking unobtrusive 
ads by default (configurable). 


| z Add to Firefox Privacy Policy 





Install add-ons only from authors whom you trust. 


Malicious software can damage your computer or violate your privacy. 


You have asked to install the following item: 


Adblock Plus (Author not verified) 
https://addons.mozilla.org/firefox/downloads/latest/1865/addon-1865-latest.xpi?src- 





এরপর Install Now এ ক্লিক করলে AdBlock ইসটল হয়ে যাবে | এবং পেইজ এর উপরে ডান 
কোনায় নিম্নের চিত্রের মত Logo দেখাবে | 





| ce Search 





Image Block: 


অশ্লীল ছবি এবং Data সেভ রাখার জন্য আপনি আপনার টর ব্রাউজারে Image Block করে 
রাখতে পারেন 1 Image Block করার পদ্ধতি Adblock করার পদ্ধতির মতই | Google এ image 
Blocker লিখে সার্চ দিন | 


128 
Google 1 


All News Images Shopping Videos More v Search tools 








About 427,000 results (0.40 seconds) 


Image Block :: Add-ons for Firefox - Mozilla Add-ons 


AJUU MOMA OTU -wirge VT ZI aAuu-ons * 





আছ Rating: 3.5 - 137 votes - Free 
Oct 3, 2010 - Image Block adds a toggle button that conditionally blocks/allows loading 
of images on webpages. Blocking images results in faster browsing. ... 


Picture Blocker :: Add-ons for Firefox - Mozilla Add-ons 
addons.mozilla org > Add-ons for Firefox > Extensions * Mozilla Add-ons * 

ৰ ৰ ৰ Rating: 4 - 6 votes - Free 

Block/Allow images by pressing user-defined hotkeys or a toggle button. ... Learn why 
Picture Blocker was created and find out what's next for this add-on 


Image Block অপশনটিতে ক্লিক করুন। এরপর Add to Firefox এর উপর ক্লিক করুন I 


| 
Register or Login Other Applic 


; ADD-ONS [5 


EXTENSIONS | THEMES | COLLECTIONS | MORE... 





ft > Extensions » Image Block 


e Image Block 2.1.1-signed 
by Hemant Vats 





Image Block adds a toggle button that conditionally blocks/ allows loading of images on 
webpages. Blocking images results in faster browsing, especially helpful on handheld 
devices or slower connections like GSM/GPRS/EDGE dial-up etc. 


| : Add to Firefox 





এরপর Install Now এ ক্লিক করলেই Image Block এড হয়ে যাবে | এরপর ব্রাউজার Restart 
দিতে বলবে | Restart দেয়ার পর আপনি ব্রাউজারের ডান কোনায় নিম্নের চিত্রের মত Logo 
দেখতে পাবেন | 











129 


কোন ক্ষেত্রে যদি Unblock করার প্রয়োজন হয় তবে এই Logo এর উপর HP করে Unblock 
করতে পারবেন | 


Bookmarks করাঃ 


এড্রেসবারে বার বার এড্রেস লিখে ব্রাউজ করা সময় সাপেক্ষ এবং বিরিক্তিকর 1 আপনি চাইলে 
আপনার বেশি প্রয়োজনীয় বা যেসব অয়েব সাইটে আপনাকে বেশি ঢুকতে হয় সেগুকে 
Bookmarks করে রাখতে পারেন ৷ এর ফলে সে ওয়েব সাইটগুলোর এড্রেস পুনরায় লিখতে হবে 
না । আপনি যে নামে এদ্রেসগুলো সেভ করবেন সেটার উপর ক্লিক করলেই আপনার ওয়েব 
সাইটটি ওপেন হয়ে যাবে | 


প্রথমে DPA ব্রাউজারের একেবারে উপরের বারে রেখে রাইট ক্লিক করে Menu Bar এবং 
Bookmarks Toolbar টিক চিহ্ন করে দিন | 


Move to Menu 
Remove from Toolbar 


[2] Menu Bar 


M Bookmarks Toolbar 


Customize... 


এবার এড্রেসবারে এড্রেস লিখে ব্রাউজ থাকা অবস্থায় Bookmarks এ ক্লিক করে Bookmarks 
This Page 4 ক্লিক করুন | 


File Edit View History [Bookmarks ] Tools Help 
(০০১০৭ Show All Bookmarks Ctri+Shift+B itry x Y kà 


৯০৭ Bookmark This Page cubo 
S! e ~ e ip 


Subscribe to This Page... 








» vance BE Bookmarks Toolbar > 
| ০) Recently Bookmarked ৮ | 3 t i 0 
la) Recent Tags > । 


Unsorted Bookmarks 


এরপর দ্রপডাউন (১ নং) এ ক্লিক করে Bookmarks Toolbar সিলেক্ট করুন | 





S! @ 9411 ed ip2nation.com 
E &= 








Yandex | | 
| »* Page Bookmarked — 


Name:  ip2nation - resolve IP to country 





Folder: 


Tags: | racer NC 











m 


Unsorted Bookmarks 


Ld Choose... 








S! -~ \ € © ip2nation.com 
we 








Yandex |_| ip2n | 
; lof Page Bookmarked ৪০ 


_ E Bookmarks Toolbar 


Name: 





Folder: 











Tags Separate tags with commas 


Contact 


Done এ ক্লিক করার পর এড্রেসবারের নিচে আপনি যে নাম দিয়ে 59$৪করেছেন সেই নামে 
Save দেখাবে | 


130 


131 


File Edit View History Bookmarks Tools Help 








এখন থেকে আপনি এসব Save অপশনের উপর ক্লিক করলেই আপনার কাজিফিত Page টি 
ওপেন হয়ে যাবে | 


Import and Backup: 


আপনি আপনার প্রয়োজনীয় যে ওয়েব এড্রেসগুলো Bookmarks করে রেখেছেন সেগুলোর 
Backup রাখতে পারেন | এর ফলে কোন কারণে Tor Browser যদি ওপেন না করতে পারেন 
তাহলে নতুন করে Tor ইসটল দিয়ে Import করে নিলেই আপনার এড্রেসগুলো ফেরত পেতে 
পারেন । এক্ষেত্রে আপনি মেনুবার থাকে Bookmarks থেকে Unsorted Bookmarks এ ক্লিক 
করবেন | 

File Edit View History [Bookmarks Tools Help 
z Show All Bookmarks Ctrl+Shift+B 












Edit This Bookmark 
Subscribe to This Page... 


Ctri+D 





~-i Yandex |j IP Check | '& Bookmarks Toolbar d 





Recently Bookmarked d 
Recent Tags > 


Unsorted Bookmarks 


এরপর Import and Backup থেকে Backup এ ক্লিক করলে Save এর অপশন দেখাবে | 
এরপর আপনি Save এর জন্য Folder নির্ধারণ করে দিয়ে Save এ ক্লিক করলেই Backup 
ফাইল আপনার নির্ধারন করা জায়গায় Save হয়ে যাবে | 











ডু Library ইলা x | 
=; Organizes ‘=: Views * || gs Import and Backup * 


^ History এ Location 
X Downloads Restore 


Tags Import Bookmarks from HTML... 


এ E] All Bookmarks Export Bookmarks to HTML... 


E Bookmarks Toolbar 
- Import Data from Another Browser... 
> = Bookmarks Menu 


- Unsorted Bookmarks 





এখনযদিআপনার Backup করা ফাইল Import করতে চান তাহলে Import and Backup থেকে 
Restore থেকে Choose File এ ক্লিক করুন I 








ঢ Library __ | [51] him 
= Organizes |=: Views * || gs Import and Backup * 
Y History Ne Backup... | Location  —— m _ Ji 
-— Downloads 2 >| Monday, February 08, 2016 (814 byte 
Tags Import Bookmarks from HTML... | Choose File... 3 
রি = All Bookmarks Export Bookmarks to HTML... | | 


E Bookmarks Toolbar 
Import Data from Another Browser... 








> = Bookmarks Menu 


=, Unsorted Bookmarks 


এখন আপনি যেখানে Backup রেখেছিলেন সেটা সিলেক্ট করে Open এ ক্লিক করলেই আপনার 
Backup ফাহল Restore হয়ে যাবে | 


New Identity: 


IP ফিক্সড করা না থাকলে New Identity নিলে পূর্বের IP পরিবর্তন হয়ে নতুন IP তে ব্রাউজার 
ওপেন হয় | আবার অনেক সময় CA ব্রাউজারে Page লোড নিতে অনেক সময় নেয় এমনকি 
কিছু কিছু সময় Page আসে না | এক্ষেত্রে আপনি যদি New Identity নেন তাহলে Page WO 
লোড হয়। এক্ষেত্রে রসুনের মত দেখতে লোগো থেকে New Identity তে ক্লিক করুন | আপনার 
পূর্বের পেজ চলে গিয়ে নতুন পেজ আসবে | 


133 


File Edit View History Bookmarks Tools Help 






ip2nation - resolve IP to country ৯৫ 


তে zb - ‘ 
Si [5 -] ‘= উল ip2nation.com 


zd 
= ks Tor circuit for this site 





New Tor Circuit for this Site (ip2nation.com): 
Privacy and Security Settings... This browser 
Tor Network Settings... Germany (62.141.45.246) 
- Sweden (85.226. 117. 62) 
Check for Tor Browser Update... France (62 210.129 246) 
Internet 








[p 2" = = = === de. — A শপ এস ও. oe 


Script: 


আপনি যদি Allow Scripts Globally করে রাখেন তবে আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা 
আক্ৰান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ID এবং Password হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে | 
এক্ষেত্রে Script এর লোগোর উপর ক্লিক করে Untrusted করে দিবেন | ক্ষেত্র বিশেষে 
Temporarily Allow করে দিতে পারেন | 


134 


টুক্ৰিপ্ট 


বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল গোপন করে রাখার জন্য ট্ৰক্রিপ্ট একটা ভাল উপায় 1 এতে একটি 
ফাইলের ভিতর একটি কন্টেইনার বা গোপন ড্ৰাইভ তৈরী করা হয় ৷ তারপর সেই কন্টেইনার/ 


ড্রাইভে সকল গোপন ফাইল রাখা যায় । দরকার মতো সেই কন্টেইনার/গোপন ড্রাইভ ওপেন 
করা যায় | আবার বন্ধ করে দেয়া যায় । 


টুক্রিপ্ট ডাউনলোড করাঃ 


Google 4 Portable Truecrypt Download লিখে Search দিয়ে Download করে নিতে পারেন 
| অথবা নিচের এড্রেস থেকে Download করতে পারেন। 


http://www.softpedia.com/get/PORTABLE-SOFTWARE/Security/Encrypting/Portable- 
TrueCrypt.shtml 








en truecrypt portable download f 1 


All Videos News Images Shopping More + Search tools 





2 
www Sotftpedia.com > > PortaDie Software > 
ccc Rating: 4.5 - 104 
Jan 28, 2013 - Download Portable TrueCrypt 7 1a 
your important data by encrypting it. 


ecurity > Encrypting v 


votes - Windows 


- A software designed to protect 


The Portable Freeware Collection - TrueCrypt 
www portablefreeware com/?id-199 + 
Oct 6, 2015 - 


* Add comment131 comments on TrueCrypt The Portable Freeware 
Collection Latest Download link diverted to FileHippo, use only v7.1a 


TrueCrypt 
truecrypt sourceforge net/ v 


This page exists only to help migrate existing data encrypted by TrueCrypt You 
should download TrueCrypt only if you are migrating data encrypted by 


উপরের চিহ্নিত জায়গায় ক্লিক করলে নিচের Page টি ওপেন হবে 1 এরপর Download Now এ 
ক্লিক করুন | 


135 


SOFTPEDIA’ DESKTOP ug Windows MOBILE 





= Softpedia - Windows > Portable Software > Security > Encrypting 


Portable TrueCrypt 


Thanks for the feedback! Undo 
What was wrong with this ad? 


© Repetitive © Inappropriate © Irrelevant 


Qə DOWNLOAD NOW v 7.13 ala 101.499 downloads w 100% FREE 





EDITOR'S REVIEW DOWNLOAD — 8 SPECIFICATIONS CHANGELOG 5*9, 


এরপর নিচের নির্দেশিত স্থানে ক্লিক করলেই Download শুরু হয়ে যাবে ৷ 


Download locations € Back to main page 
Try PDF Studio Editor "ux 


Full Featured PDF Software for Windows, Mac and Linux E 
eo 


e Download from Softpedia Mirror (US) 


e Download from Softpedia Mirror (EU) 
গোপন ট্রক্রিপ্ট ফাইল বা Volume তৈরী: 





ট্রত্ৰিপ্ট ফাইল ওপেন করে TruCrypt Format.exe এর উপর ডাবল ক্লিক করুন | নিচের চিত্রে 
দেখুন | 














File Edit View Tools Help 








Organize ক্ষ Include in library ক্ষ Share with ক্ষ New folder সহ কক e 
yr ভক Name i Date modified Type Size 
d TorChat - Shortcut =| Configuration.xml 2/15/2016 12:52 PM XML Document 3 KB 
License.txt 2/8/2012 10:32 AM Text Document 24 KB 
এ Libraries 2/8/201210:32 AM . Application 1,573 KB | 
a Music por) TrueCrypt User Guide. pdf 2/8/2012 10:32 AM Foxit Reader PDF... 903 KB 
i| Pictures TrueCrypt.exe 2/8/201210:32AM Application 1481KB 4 
BÉ Videos | truecrypt.sys 2/8/201210:32 AM — System file 227 KB 
| truecrypt-x64.sys 2/8/201210:32 AM System file 226 KB 


IE Computer 


এখন নতুন যে Page আসছে সেখান থেকে Create an encrypted file container সিলেক্ট করে 
Next এ ক্লিক করুন | নিচের চিত্রে দেখুন | 


E TrueCrypt Volume Creation Wizard - . ec) = jm 











TrueCrypt Volume Creation Wizard 


[= Freate an encrypted file container 


Creates a virtual encrypted disk within a file. Recommended for 
inexperienced users. 


More information 
C Encrypt a non-system partition/drive 


Encrypts a non-system partition on any internal or external 
drive (e.g. a flash drive). Optionally, creates a hidden volume. 


C Encrypt the system partition or entire system drive 


Encrypts the partition/drive where Windows is installed. Anyone 
who wants to gain access and use the system, read and write 
files, etc., will need to enter the correct password each time 
before Windows boots. Optionally, creates a hidden system. 


More information about system encryption 

















পরবর্তী Page থেকে Standard TrueCrypt volume সিলেক্ট করে Next এ ক্লিক করুন | নিচের 
চিত্রে দেখুন ৷ 


137 








TrueCrypt Volume Creation Wizard সিসি [চৈ 





Vo me Type 


[ = Jstandard TrueCrypt volume 


Select this option if you want to create a normal TrueCrypt 
volume. 


C Hidden TrueCrypt volume 


It may happen that you are forced by somebody to reveal the 
password to an encrypted volume. There are many situations 
where you cannot refuse to reveal the password (for example, 
due to extortion). Using a so-called hidden volume allows you to 
solve such situations without revealing the password to your 
volume. 


More information about hidden volumes 














Volume Location 


| Y | Select File... 


Iv Never save history 


A TrueCrypt volume can reside in a file (called TrueCrypt container), 
which can reside on a hard disk, on a USB flash drive, etc. A 
TrueCrypt container is just like any normal file (it can be, for 
example, moved or deleted as any normal file). Click 'Select File' to 
choose a filename for the container and to select the location where 
you wish the container to be created. 


WARNING: If you select an existing file, TrueCrypt will NOT encrypt 
it; the file will be deleted and replaced with the newly created 
TrueCrypt container. You will be able to encrypt existing files (later 
on) by moving them to the TrueCrypt container that you are about 
to create now. 


Help | 

















138 


এখন আপনি কোথায় আপনার গোপন ফাইলটি তৈরী করতে চান তার অপশন দেখাবে 1 আপনি 
আপনার নির্ধারিত জায়গা সিলেক্ট করুন 1 আপনি যে ফোল্ডারে আপনার গোপন ফাইলটি তৈরী 
করতে চান লক্ষ্য রাখবেন আপনার ফাইল ফরমেট যেন সেখানকার অন্যান্য ফাইলের সাথে মিল 
থাকে 1 নিচের চিত্রের ১ নং নির্দেশিত স্থানে লক্ষ্য করুন ধরুন আমি এখানে আমার গোপন 
ফাইলটি তৈরী করবো | সেখানে আগে থেকেই MP3 ফরমেটে ৭ টি ফাইল ছিল ৷ এখন ২ নং 
নির্দেশিত স্থানে লক্ষ্য করুন আমি যে নামে গোপন ফাইলটি তৈরী করতে চাই সেটির নাম দিয়েছি 
08.116 of Mohamm.MP3 1 অর্থাৎ আমি অন্যান্য ফাইলের সাথে মিল রেখে আমার গোপন 
ফাইলের নাম দিয়েছি । আপনারা আপনাদের গোপন ফাইলের নাম ২ নং নির্দেশিত স্থানে দিয়ে 
Save এ ক্লিক করুন (৩ নং) | 


Specify Path and File Name m 





E ৬ 1. « Audio (D:) » Audio » Lecture » Banda Reza 





Organize ক্ষ New folder 


^ 


JT Favorites E seme 
4. TorChat - Shortc | 4] 01.Life of Muhamm... 
^] 02.Life of Muhamm... 
A Libraries EF 4] 03.Life of Muhamm... 
a Music +) 04.Life of Muhamm... 
i| Pictures +) 05.Life of Muhamm... 
BE Videos +) 06.Life of Muhamm... | 





a) 07,116 of Muhamm... 


I Computer 
A Local Disk (C:) 
ca Audio (D:) 


ccs Video (E:) 7 4| " | } 


৷ File name: ll 08.Life of Muhamm.MP3] 2 
Save as type: | All Files (*.*) T -— — AC 


a Hide Folders I co Cancel | 








পরবতী page থেকে Next এ ক্লিক করুন | নিচের চিত্রে দেখুন I 


TrueCrypt Volume Creation Wizard = + 





Volume Location 


| D:\Audio\Lecture \Banda Reza\08.Life of + | Select File... | 


Iw Never save history 


A TrueCrypt volume can reside in a file (called TrueCrypt container), 
which can reside on a hard disk, on a USB flash drive, etc. A 
TrueCrypt container is just like any normal file (it can be, for 
example, moved or deleted as any normal file). Click ‘Select File’ to 
choose a filename for the container and to select the location where 
you wish the container to be created. 


WARNING: If you select an existing file, TrueCrypt will NOT encrypt 
it; the file will be deleted and replaced with the newly created 
TrueCrypt container. You will be able to encrypt existing files (later 
on) by moving them to the TrueCrypt container that you are about 
to create now. 


- | ০ | 














আবার পরবর্তী Page এর সবকিছু অপরিবর্তীত রেখে Next এ ক্লিক করুন 1 নিচের চিত্রে দেখুন 









TrueCrypt Volume Creation Wizard ||} 





Encryption Options 





—Encryption Algorithm 


v Test | 


FIPS-approved cipher (Rijndael, published in 1998) that may be 
used by U.S. government departments and agencies to protect 
Classified information up to the Top Secret level. 256-bit key, 
128-bit block, 14 rounds (AES-256). Mode of operation is XTS. 


More information on AES Benchmark | 


—Hash Algorithm 
[RIPEMD-160 v | Information on hash algorithms | 





























Help | < Back Cancel | 


এখন আপনি কত সাইজের ফাইল বা Volume তৈরী করতে চান সেটা ১ নং নির্দেশিত স্থানে 
লিখে দিন । ২ নং নির্দেশিত ফাইলটি মেগাবাইটের হবে না গিগাবাইটের হবে সেটি সিলেক্ট করে 


140 


দিন i নিচের চিত্রে লক্ষ্য করুন | আমি এখানে দেখানোর জন্য টেস্ট ফাইল হিসাবে ৫০০ 
মেগাবাইটের একটি ফাইল তৈরী করার জন্য ১ নং নির্দেশিত স্থানে ৫০০ এবং ২ নং নির্দেশিত 
স্থানে মেগাবাইট সিলেক্ট করে দিয়েছি | আরেকটি বিষয় লক্ষ্যনীয় আপনি যে সাইজের গোপন 
ফাইল তৈরী করতে চান আপনার নির্ধারিত ড্রাইভে সে পরিমাণ ফ্রী জায়গা থাকতে হবে | নিচের 
চিত্রে ৩ নং নির্দেশিত স্থানে লক্ষ্য করুন এখানে দেখাচ্ছে আমার ড্রাইভে ৯.৪৮ GB জায়গা ফ্রী 
আছে | আমি চাইলেও ৯.৪৮ GB এর বড় গোপন ফাইল তৈরী করতে পারবো না। এখন আপনি 
Next এ PP করুন | 


Vohime Size 


1 2 
Free space on drive D: is 9.48 GB 


Please specify the size of the container you want to create. 


If you create a dynamic (sparse-file) container, this parameter will 
specify its maximum possible size. 





Note that the minimum possible size of a FAT volume is 292 KB. 
The minimum possible size of an NTFS volume is 3792 KB. 





এখন আপনি Password এর ঘরে আপনার Password দিন এবং Confirm এর ঘরে আপনার 
Password টি পুনরায় লিখে দিন | এখন Next এ ক্লিক করুন | নিচের চিত্রে দেখুন । 


Volume Password 


Password: 
Confirm: [ez 12 


[ Use keyfiles 
[ Display password 


It is very important that you choose a good password. You should 
avoid choosing one that contains only a single word that can be found 
in a dictionary (or a combination of 2, 3, or 4 such words). It should 
not contain any names or dates of birth. It should not be easy to 
guess. A good password is a random combination of upper and lower 
case letters, numbers, and special characters, such as @ ^ — $ * + 
etc. We recommend choosing a password consisting of more than 20 
characters (the longer, the better). The maximum possible length is 64 
characters. 








141 


আপনি যদি ২০ সংখ্যার কম পাসওয়ার্ড দেন তাহলে এই নিচের এই ওয়ার্নিং ম্যাসেজটি দেখাবে 
| এখান থেকে Yes এর উপর ক্লিক করুন I 


TrueCrypt Volume Creati 


WARNING: Short passwords are easy to crack using brute force 
techniques! 


We recommend choosing a password consisting of more than 20 
characters. Are you sure you want to use a short password? 





Yes এ ক্লিক করার পর ফরম্যাট অপশন আসবে ৷ এই পেজের সব কিছু অপরিবর্তিত রেখে 
আপনি ফরম্যাট এ ক্লিক করুন ৷ নিচের চিত্রে দেখুন ৷ 


= - ই, 
TrueCrypt Volume Creation Wizard === ৷ — 











Volume Format 


Options 
Filesystem IFAT v Cluster [Default = | [ Dynamic 











Random Pool: 574BF1D364A293047CO6644F8BOD7CEA. Iv | 
Header Key: 
Master Key: 














Done | Speed | Left | 


IMPORTANT: Move your mouse as randomly as possible within this 
window. The longer you move it, the better. This significantly 
increases the cryptographic strength of the encryption keys. Then 
dick Format to create the volume. 








ফরম্যাট হওয়া শেষ হলে নিচের সাকসেসফুল ম্যাসেজটি দেখাবে | অর্থাৎ আপনার গোপন 
ফাইলটি তৈরী হয়ে গেছে 1 এখান থেকে Ok ক্লিক করুন | 


“TrueCrypt Volume Creation Wizard | = = = — ওল] | 


142 


এখন পরবর্তি Page থেকে Exit এ ক্লিক করুন I 


| TrueCrypt Volume Creation Wizard নি u es » >>| men 
Volume Created 


The Truecrypt volume has been created and is ready for use. If you 
wish to create another TrueCrypt volume, dick Next. Otherwise, dick 
Exit. 


















এখন আপনি যে ড্রাইভে আপনার গোপন ফাইলটি তৈরী করেছিলেন সেখানে দেখুন আপনার 
ফাইলটি তৈরী হয়ে গেছে | নিচের চিত্রে লক্ষ্য করুন আমার তৈরী করা গোপন ফাইলটি পূর্বের 
অন্যান্য ফাইলের সাথে মিলে গেছে I 





G= 49 » Computer » Audio (D: » Audio » Lecture > Banda Reza 











File Edit View Tools’ Help 


নি Organize v Include in library v Share with ^ Play all New folder 
ir 1245 Name z = Title 
do TorChat - Shortcut +) 01.Life of Muhamm... 
ES 02.Life of Muhamm... 
Z Libraries ~) O3.Life of Muhamrm... 
a Music A] 04.Life of Muhamrm... 
. i| Pictures +) O5.Life of Muhamm... 
BE Videos A] 06.Life of Muhamm... 


+) 07.Life of Muhamm... 


' #2 Computer | 08.Life of Muhamm... 


= Local Disk (C:) 
ra Audio (D:) 


আপনারা আপনার গোপন ফাইলটি docx, pdf, vic ইত্যাদি ফরম্যাটে তৈরী করতে পারেন | 
এজন্য ফাইলের নাম লিখে ডট দিয়ে docx, pdf, vic, MP3 ইত্যাদি লিখে দিতে পারেন (যেমন, 
abc.docx, xyz.pdf, def.vic ইত্যাদি ) | 


গোপন ফাহল বা Volume ওপেন করাঃ 


টুক্রিপ্ট ফাইল থেকে TrueCrypt.exe এর উপর ডাবল ক্লিক করুন । নিচের চিত্রে লক্ষ্য করুন । 





| Sea rch TrueCrypt 





Include in library v Share with ~ New folder 









Xr CENE পা Name à Date modified Type Size 
do TorChat - Shortcut = Configuration.xml 2/15/2016 5:09 PM XML Document 3 KB 
EJ] License.txt 2/8/2012 10:32 AM Text Document 24 KB 
La Libraries C TrueCrypt Format.exe 2/8/2012 10:32 AM Application 1,573 KB 
a Music নু pt User Guide.pdf 2/8/2012 10:32 AM Foxit Reader PDF ... 903 KB 
(| Pictures 2/8/201210:32 AM Application 1,481 KB 
E Videos | truecrypt.sys 2/8/2012 10:32 AM System file 227 KB 
(| truecrypt-x64.sys 2/8/2012 10:32 AM System file 226 KB 

JH এস 

















এরপর Select File এ ক্লিক করে আপনার গোপন ফাইলটি সিলেক্ট করুন ৷ এখন নিচের চিত্রে ২ 
ং নির্দেশিত স্থানে অনেকগুলো ড্রাইভ দেখতে পাবেন সেখান থেকে যে কোনো একটি ড্রাইভ 
সিলেক্ট করুন ৷ এবং শেষে Mount এ ক্লিক করুন | 


[3 TrueCrypt . নি = 551০4 — 


Favorites Tools Settings Help 





Size | Encryption algorithm 











Create Volume | volume Properties... 


— Volume 





D: VAudio V ectureNBanda Reza\os.Life of Muhamm.MP3 - 3 


^ Never save history 
Volume Tools.. | Select Device.. | 


PT ভার f 


নম ei wa ee E লন m— 
করার সময় যে পাস ওয়ার্ড দিয়েছিলেন সেটি এখানে দিয়ে Ok এর উপর ক্লিক করুন | 



































Enter password for D:\Audio\Lecture\Banda Reza\08.Life of Muhamm.MP3 


— oT Cache passwords and keyfiles in memory 


[ Display password 


[ Use keyfiles Keyfiles... | Mount Options... n 





144 


এখন আপনি আপনার গোপন ফাইলটি দেখতে পাবেন | নিচের চিত্রে লক্ষ্য করুন | ১ নং 
নির্দেশিত স্থানে আপনার গোপন ফাইলটি ওপেন অবস্থায় দেখতে পাবেন | এখান থেকে ডাবল 
ক্লিক করে আপনি আপনার ফাইলে ঢুকতে পারবেন | অথবা আপনি দেখতে পাবেন আপনার 
কম্পিউটারে একটা নতুন ড্রাইভ তৈরি হয়েছে ( ২ নং) | সেখান থেকেও আপনি আপনার গোপন 
ফাইল নিয়ে কাজ করতে পারবেন | 


5 E — mw —_— UN ca | = 3$ 





€» a ol he ৮ Computer ৯ fna == = ০০০০০৪৮১১৮৯ P| 
| Im [3 TrueCrypt D Ermmm = 


Fae ie: View Toots বা 





Volumes System Favorites Tools Settings Help 





Organize ^ [হলো Open 





ভা Favorites 
do TorChat - Shortcut 





এ Libraries 
a Music asi IV D: Audio Lecture Ban 08.Life of Muhamm.MP3 





==! Pictures 


FE Videos 


I Computer 
£L, Local Disk (C:) 
com Audio (D:) 


c» Video (E:) Create Volume | Volume Properties... | 'ipe -F | 


cə Books (2) 2 cA তিনি 

a Local Disk OVE) D: Audio Lecture Banda Reza \08.Life of Muhamm.MP3 v Select File... | 
Iv Never save history 
Volume Tools... | Select Device... | 


€i Network 
Auto-Mount Devices | | Dismount All | | Exit | 
আপনি এভাবে একসাথে একাধিক গোপন ফাইলও ওপেন করতে পারবেন | 














গোপন ড্রাইভ বন্ধ করাঃ 


আপনি যদি গোপন ফাইলটি বন্ধ করতে চান তাহলে সেটি সিলেক্ট করে নিচে Dismount এ ক্লিক 
করলেই আপনার গোপন ফাইলটি বন্ধ হয়ে যাবে | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


[| TrueCrypt 7 
Voturmes System Faworttes Tools Settings Help Homepage 




















Size | Encryption algorithm 








Create Volume | Volume Properties... ] 


~ Volume 


D:WdereafterWX32. FPorolkaler.mp-3 সা Select File... | 
Iz Never save history 
Volume Tools... | Select Device... | 


| 
Auto—Mount Devices | Dismoumt All | E»it | 
: | 








145 


আবার আপনার যদি একাধিক গোপন ফাইল ওপেন করা থাকে সেগুলো বন্ধ করতে হলে একটি 
একটি করে সিলেক্ট করে Dismount এ ক্লিক করবেন | আর যদি সবগুলো একসাথে বন্ধ করতে 
চান তাহলে Dismount All এ ক্লিক করুন ৷ সবগুলো একসাথে বন্ধ হয়ে যাবে | নিচের চিত্রে 


Faworttes Tools Settings Help 





Size | Encryption algorithm | Type 


K: 
= DD: 8 € 282 MUstofa. MP3 1 


= DD: Hereafter কু = Porokaler.mpsS 2 
c»: 








Create Volume | Volume Properties... | 


— Volume 


D:Wereafter\s2. Porokaler .mp 3 — Select rie... | 
IB" Newer save history 
Volume Tools. | Select Device... b. 


লজ্জা == 1 














146 


ভেরাক্রিপ্ট 


বিভিন্ন ergy ফাইল গোপন করে রাখার জন্য ট্রক্রিপ্ট এর মত ভেরাক্রিপ্টও একটা ভাল 
উপায় | এতেও একটি ফাইলের ভিতর একটি কন্টেইনার বা গোপন ভলিউম তৈরী করা হয় | 
তারপর সেই কন্টেইনার/ ভলিউম এ গুরুত্বপূর্ণ সকল ফাইল গোপন করে রাখা যায় | দরকার 
মতো সেই কন্টেইনার/গোপন ভলিউম ওপেন করা যায় | আবার বন্ধ করে দেয়া যায় | তবে 
ভেরাক্রিপ্টে আরও কিছু বাড়তি সুবিধা আছে | এটা দিয়ে আপনি একটি গোপন ভলিউমের 
ভিতরে আর একটি গোপন ভলিউম তৈরী করতে পারবেন | সেটা অন্যকারও পক্ষে বুঝতে পারা 
অনেক কঠিন । আবার আপনি ভেরাক্রিপ্ট দিয়ে পুরো একটি ড্রাইভ গোপন করে রাখতে পারবেন 
এবং গোপন ড্রাইভের ভিতরে আর একটি গোপন ড্ৰাইভ তৈরী করতে পারবেন | এবং নিরাপত্তার 
দিক থেকেও এটি ট্রক্রিপ্টের চেয়ে ভালো ৷ 


ডাউনলোডঃ এই লিংক থেকে http://veracrypt.codeplex.com/ আপনারা ভেরাক্রিপ্ট 
ডাউনলোড করে নিন | এই লিংকে ব্রাউজ করার পর নিচের চিত্রের মত একটি পেজ আসবে | 
সেখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিন I 














[nome SOURCE CODE DOWNLOADS DOCUMENTATION DISCUSSIONS ISSUES PEOPLE LICENSE 


Page Info Change History (all pages X Follow (580) Subscribe 





Project Description 


VeraCrypt is a free disk encryption software brought to you by IDRIX (https://www.idrix.fr) and that is based on d | d 
TrueCrypt 7. 1a. 67171121162 


Latest Stable Release - 1.19 (Mon Oct 17, 2016) 





CURRENT VeraCrypt version 1.19 


DATE Mon Oct 17, 2016 at 1:00 PM 
download পনি 382 


DOWNLOADS 259,817 


. Donate . . Faire un don = ॥৮১০৯)99999,%। RATING টিবি হি নি e e em 


Review this release 





ফাহল Extract করাঃ 
ডাউনলোড করা ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন | 


147 


| [এ [= | Music 





Home Share View 


-= v ^ | > ThisPC > Downloads > Music ৬ @ | Search Music 


^ 


^ m | 
f@ OneDrive Name Date modified Type Size 


EE This PC Se VeraCrypt Setup 1.19 | ডাবল ক্লিক করুন 5/20/2017 9:39 AM = Application 24 256 KB 
is 


I Desktop 

=) Documents 
4} Downloads 
+ Music 


এবার I accept the license terms এর ঘরে টিক মার্ক করে Next এ ক্লিক করুন | 


era VNT Sefi ji | IL = 


৬৮ VeraCrypt Setup x | 


Please read the license terms Ww 
You must accept these license terms before you can use, extract, or install VeraCrypt. = 


IMPORTANT: By checking the checkbox below, you accept these license terms and signify that you 
understand and agree to them. Please click the ‘arrow down’ icon to see the rest of the license. 





VeraCrypt License ^ 
1 


Software distributed under this license is distributed on an “AS IS" BASIS WITHOUT WARRANTIES OF 
ANY KIND. THE AUTHORS AND DISTRIBUTORS OF THE SOFTWARE DISCLAIM ANY LIABILITY. 

ANYONE WHO USES, COPIES, MODIFIES, OR (RE)DISTRIBUTES ANY PART OF THE SOFTWARE IS, BY | 
SUCH ACTION(S), ACCEPTING AND AGREEING TO BE BOUND BY ALL TERMS AND CONDITIONS OF 

THIS LICENSE. IF YOU DO NOT ACCEPT THEM, DO NOT USE, COPY, MODIFY, NOR (RE)DISTRIBUTE 

THE SOFTWARE, NOR ANY PART(S) THEREOF. 


VeraCrypt is multi-icensed under Apache License 2.0 and the TrueCrypt License version 3.0, a 
verbatim copy of both licenses can be found below. 


2 
[লা] the license terms 


Veraci vpt Installer 











এবার Extract এ সিলেক্ট করে Next এ ক্লিক করুন | 


148 








f 
jl feraCrypt Setuj — 
Wizard Mode 
Select one of the modes. If you are not sure which to select, use the default mode. -e 
C Install 


Select this option if you want to install VeraCrypt on this system. 


Nc EE 


If you select this option, all files will be extracted from this package but nothing will be 

installed on the system. Do not select it if you intend to encrypt the system partition or 

system drive. Selecting this option can be useful, for example, if you want to run 

| VeraCrypt in so-called portable mode. VeraCrypt does not have to be installed on the 
operating system under which it is run. After all files are extracted, you can directly run 

the extracted file 'VeraCrypt.exe' (then VeraCrypt will run in portable mode). 








VYeraCrypt Installer 





» — — 2 n — === = 
Hep | | <Back [==] cancel | 





এবার নতুন উইন্ডো থেকে Ok ক্লিক করুন I 
| vers rypt 55৮41 
GP Note about portable mode: 


Please note that the operating system requires drivers to be registered 
with it before they can be started. Hence, the VeraCrypt driver is not 
(and cannot be) fully portable (whereas the VeraCrypt applications are 








fully portable, i.e. they do not have to be installed or registered with the 
operating system). Also note that VeraCrypt needs a driver to provide 
transparent on-the-fly encryption/decryption. 





এবার Yes এ ক্লিক করুন I 





to running an installed copy of VeraCrypt). the system will ask you for 
permission to run VeraC rypt (UAC prompt) every time you attermpt to 
run it. 


A Note that if you decide to run VeraCrypt in portable mode (as opposed 


The reason is that when you run VeraCrypt in portable mode VeraCrypt 
needs to load and start the VeraC rypt device driver. VeraCrypt needs a 
device driver to provide transparent on-the-fly encryption/decryption, 
and users without administrator privileges cannot start device drivers in 
Windows. Therefore, the system will ask you for permission to run 
VeraC rypt with administrator privileges (UAC prompt). 


Mote that if you install VeraCrypt on the system (as opposed to running 
VeraCrypt in portable mode), the system will NOT ask you for 
permission to run VeraC rypt (UAC prompt) every time you attermpt to 
run it. 


Are you sure you want to extract the files? 








149 


এবার আপনি কোথায় ফাইলটি Extract করতে চান সে অপশন আসবে | চাইলে Browser এ 


ক্লিক করে আপনি আপনার নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন | এরপর Extract এ ক্লিক 
করুন | 





Extraction Options 
Here you can set various options to control the extraction process. -e 


Please select or type the location where you want to place the extracted files: 


C:WsersYac'sDownlioads Music \WeraCrypt\ Browse... ৷ 


If the specified folder does not exist, it will be automatically created. 





[৮৮1 Open the destination location when finished 


YeraCrypt Installer 























এখন Ok এ ক্লিক করুন 


Please wait while files are being extracted. = ৷ 


Extracting C: \Users\Jac's (Downloads \Music\VeraCrypt\Language.nl.xml 
Extracting C: Users \Jac's \Downloads \Music\VeraCr ypt\Lanquage.nn. xml 
Extracting 2: \Users\Jac’s \Downloads \Music\VeraCr ypt\Language.pl.xml 





VeraCrypt Installer 


150 


এবার Finish এ ক্লিক করে Extract প্রক্রিয়াটি শেষ করুন | 





৷ == 


Files successfully extracted 
Please consider making a donation. You can click Finish anytime to dose the installer. — 





Please consider making a donation. 


Donate now... 








weracrwpt Installer 





m < = 


Finish এ ক্লিক করার পর ওপেন হওয়া উইন্ডো থেকে Language ফাইলগুলো ডিলিট করে দিন | 
এগুলো আমাদের প্রয়োজন নেই | 


"2 





5/20/2017 2:05 PM — XML Document 572 KB 

5/20/2017 2:05PM — XML Document 279 KB 

| Language.nn 5/20/2017 2:05 PM XML Document 273 KB 
| Language.pl 5/20/2017 2:05 PM XML Document 284 KB 
Language.pt-br 5/20/2017 2:05PM — XML Document 286 KB 

| Language.ru 5/20/2017 2:05PM XML Document 402 KB 
| Language.sk 5/20/2017 2:05 PM — XML Document 275 KB 
Language.sl 5/20/2017 2:05PM XML Document 275 KB 
Language.sv 5/20/2017 2:05PM — XML Document 284 KB 
Language.tr 5/20/2017 2:05PM — XML Document 275 KB 
Language.uk 5/20/2017 2:05 PM XML Document 383 KB 
 Language.uz 5/20/2017 2:05 PM XML Document 343 KB 
Language.vi 5/20/2017 2:05 PM — XML Document 324 KB 

| Language.zh-cn 5/20/2017 2:05PM XML Document 259 KB 
_ Language.zh-hk 5/20/2017 2:05 PM —— XML Document 260 KB 
Language.zh-tw 3/20/2017 2:05 PM XML Document 271 KB 

| LICENSE 5/20/2017 2:05 PM — File 10 KB 


e 


=) License 5/20/2017 2:05PM . Text Document 38 KB 





গোপন ফোল্ডার তৈরী করাঃ 


151 


গোপন ফোল্ডার তৈরী করার জন্য আপনার Veracrypt ফাইলটি ওপেন করুন | ওপেন হওয়ার 


পর Veracrypt Format এ ডাবল ক্লিক করে ওপেন করুন | 


A Name ^ Date modified 
| ] LICENSE 5/20/2017 2:05 PM 
=) License 5/20/2017 2:05 PM 
৷] NOTICE 5/20/2017 2:05 PM 
5/20/2017 2:05 PM 
= VeraCrypt Format-x64 5/20/2017 2:05 PM 
Ea VeraCrypt User Guide 5/20/2017 2:05 PM 
M VeraCrypt 5/20/2017 2:05 PM 
[es veracrypt.sys 5/20/2017 2:05 PM 
Mp VeraCryptExpander 5/20/2017 2:05 PM 
Mp VeraCryptExpander-x64 5/20/2017 2:05 PM 
M VeraCrypt-x64 5/20/2017 2:05 PM 
[ej veracrypt-x54.sys 5/20/2017 2:05 PM 


Type 

File 

Text Document 
File 
Application 


Application 


Foxit Reader PDF ... 


Application 
System file 
Application 
Application 
Application 


System file 


এবার Create an encrypted file container সিলেক্ট করে Next এ ক্লিক করুন | 





inexperienced users. 
More information 





VeraCrypt 


VeraCrypt Volume Creation Wizard 


[ eb an encrypted file container 
Creates a virtual encrypted disk within a file. Recommended for 


C) Encrypt a non-system partition/drive 


Encrypts a non-system partition on any internal or external 
drive (e.g. a flash drive). Optionally, creates a hidden volume. 


C) Encrypt the system partition or entire system drive 


Encrypts the partition/drive where Windows is installed. Anyone 
who wants to gain access and use the system, read and write 
files, etc., will need to enter the correct password each time 
before Windows boots. Optionally, creates a hidden system. 


More information about system encryption 


Help « Back 


[লী Ca 


এবার Standard Veracrypt volume সিলেক্ট করে Next এ ক্লিক করুন | 


f 
| 





Volume Type 
[ Sptangara VeraCrypt volume 


Select this option if you want to create a normal VeraCrypt 
volume. 


O Hidden VeraCrypt volume 


It may happen that you are forced by somebody to reveal the 
password to an encrypted volume. There are many situations 
where you cannot refuse to reveal the password (for example, 
due to extortion). Using a so-called hidden volume allows you to 
solve such situations without revealing the password to your 
volume. 








VeraCrypt 


More information about hidden volumes 


নির্ধারন করে দিন | 


f 
| 





Volume Location 


[7] Never save history 


A VeraCrypt volume can reside in a file (called VeraCrypt container), 
which can reside on a hard disk, on a USB flash drive, etc. A 
VeraCrypt container is just like any normal file (it can be, for 
example, moved or deleted as any normal file). Click 'Select File' to 
choose a filename for the container and to select the location where 
you wish the container to be created. 





WARNING: If you select an existing file, VeraCrypt will NOT encrypt 
it; the file will be deleted and replaced with the newly created 
VeraCrypt container. You will be able to encrypt existing files (later 
on) by moving them to the VeraCrypt container that you are about 
to create now. 





VeraCrypt 


Help <Back || Next> | Cancel 


152 


153 


ফাইলের একটি নাম দিয়ে দিন | আপনারা চাইলে ফাইলটি পিডিএফ,ভিডিও,অডিও (যেমনঃ 
name.pdf, name.mp4,name.mp3) ফরমেটেও তৈরী করতে পারবেন | এতে অন্যান্য 
ফাইলের সাথে আপনার গোপন ফাইলটি মিলে যাবে এবং সহজেই পার্থক্য করা যাবে না। এই 
প্রক্রিয়াগুলো শেষ হলে Save এ ক্লিক করুন | 





Save as type: “All Files (=.=) 


* Hide Folders 





এবার Next এ ক্লিক করুন | 


Save Cancel 





f | 








VeraCrypt 





Volume Location 


C:Wsers\VJac’s \Downloads \Music\WeraCry w Select File... 


Never save history 


A VeraCrypt volume can reside in a file (called VeraCrypt container), 
which can reside on a hard disk, on a USB flash drive, etc. A 
VeraCrypt container is just like any normal file (it can be, for 
example, moved or deleted as any normal file). Click 'Select File' to 
choose a filename for the container and to select the location where 
you wish the container to be created. 


WARNING: If you select an existing file, VeraCrypt will NOT encrypt 
it; the file will be deleted and replaced with the newly created 
VeraCrypt container. You will be able to encrypt existing files (later 
on) by moving them to the VeraCrypt container that you are about 
to create now. 


Me 
T [A * Downloads » Music » VeraCrypt v & Search VeraCrypt D 
Organize v New folder 9525 ক্ষ G2» 
BU Desktop e Name Date modified Type i 
=| Documents | ] LICENSE 5/20/2017 2:05 PM File 
4} Downloads =) License 5/20/2017 2:05 PM Text Document 
J^ Music | ] NOTICE 5/20/2017 2:05 PM . File 
fm) Pictures *€ VeraCrypt Format 5/20/2017 2:05 PM Application 
BE videos » VeraCrypt Format-x64 5/20/2017 2:05 PM Application 
5 4| VeraCrypt User Guide 5/20/2017 2:05 PM Foxit Reader PDF 
ia Local Disk (C:) a s xum 
`€ VeraCrypt 5/20/2017 2:05 PM Application 
a Books (D:) [= টি SEU IR z ; 
S] veracrypt.sys 5/20/2017 2:05 PM System file 
== ISLAMIC (E) *€ VeraCryptExpander 5/20/2017 2:05 PM Application 
= Video (F:) = VeraCryptExpander-x64 5/20/2017 2:05 PM Application v 
=== Software (G:) v = > 


o EZ 


rd 


154 


Default যা আছে তা ঠিক রেখে Next এ ক্লিক করুন I 


f 


Encryption Options 










Encryption Algorithm 
| v | Test 


AES 
FIPS-approved cipher (Rijndael, published in 1998) that may be 
used by U.S. government departments and agencies to protect 
cdassified information up to the Top Secret level. 256-bit key, 
128-bit block, 14 rounds (AES-256). Mode of operation is XTS. 


vw 
^ 


n 





, 
|] + 
tr 


- 


MA 


Benchmark 


More information on AES 


Hash Algorithm 
~ Information on hash algorithms 


| SHA-512 





VeraCrypt 


== (Cres) | == 











এবার আপনি কত সাইজের গোপন ফোলন্ডার/ভলিউম তৈরী করতে চান সেটা লিখে দিতে হবে I 
যত মেগাবাইট/গিগাবাইট ফাইল তৈরী করতে চান সেটা প্রথম ঘরে লিখে দিয়ে দ্বিতীয় ঘরে 


MB/GB সিলেক্ট করে দিন | 


f 


Volume Size 





এক 


"us 
Loe 


Free space on drive C:\ is 66.46 GB 


Please specify the size of the container you want to create. 


If you create a dynamic (sparse-file) container, this parameter will 
specify its maximum possible size. 


Note that the minimum possible size of a FAT volume is 292 KB. 
The minimum possible size of an exFAT volume is 424 KB. The 


minimum possible size of an NTFS volume is 3792 KB. 





VeraCrypt 


< Back Next > Cancel 



































155 


এবার পাসওয়ার্ড ও কনফার্ম এর ঘরে পাসওয়ার্ড লিখে দিয়ে Next এ ক্লিক করুন | 





Volume Password 










[ ]Display password 
[ ]use PIM 


X Fe E ৷ = = 
3s 


, 
el ar 


Itis very important that you choose a good password. You should 
avoid choosing one that contains only = single word that can be found 
in a dictionary (or a combination of 2, 3, or 4 such words). It should 
not contain any names or dates of birth. It should not be easy to 
guess. A good password is a random combination of upper and lower | 
case letters, numbers, and special characters, such as @ ^ = $ * + 
etc. We recommend choosing a password consisting of 20 or more | 
characters (the longer, the better). The maximum possible length is 64 
characters. 


VeraCrypt ' 














Help | «Bak || Next > Cancel 





এবার Yes এ ক্লিক করুন I 


WARNING: Short passwords are easy to crack using brute force 
techniques! 


We recommend choosing a password consisting of 20 or more 
characters. Are you sure you want to use a short password? 


No 


এবার মাউস পয়েন্টারটি কিছু সময় মুভ করে Format এ ক্লিক করুন | 


156 








Volume Format 
Options | E | 
Filesystem FAT ~| Cluster Default ~| [ ]Dynamic 


Random Pool: ++--*+-+/* সি LL তত সত সক, ০৮০ Ss ] | 
Header Key: ee ee ee ee ee ee ee ee ee BG AB G0 ee ee LS 
Master Key: ee ee ee ee জী তত তত সতত 


Abort 











Done | Speed | Left | 


window, The longer you move it, the better. This significantly 
increases the cryptographic strength of the encryption keys. Then 
dick Format to create the volume. 





IMPORTANT: Move your mouse as randomly as possible within this , 
| 


VeraCrypt 


Randomness Collected From Mouse Movements 


mw লাজ 


এবার Ok এ ক্লিক করুন | 














ওকে আপনার গোপন ফোল্ডার তৈরী হয়ে গেছে | এবার আপনি যদি আরও গোপন ফোল্ডার 
তৈরী করতে চান তাহলে Next এ ক্লিক করে পূর্বের দেখানো প্রক্রিয়া অনুযায়ী কাজ করুন | আর 
না করতে চাইলে Exit এ ক্লিক করুন I 








VeraCrypt 


Volume Created 


The VeraCrypt volume has been created and is ready for use. If you 
wish to create another VeraCrypt volume, click Next. Otherwise, click 


Exit. 


গোপন ফোন্ডার ওপেন করা বা মাউন্ট করাঃ 


157 



































Next > 


আপনার গোপন ফোল্ডার ওপেন করার জন্য আপনার Veracrypt ফাইলটি ওপেন করুন | 
এরপর Veracrypt এ ডাবল ক্লিক করে ওপেন করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন I 


4৯ 
Name 


| ] LICENSE 

E] License 

|] NOTICE 

| ] test file 

* VeraCrypt Format 

X VeraCrypt Format-x64 








AC rp er Guide 


৯৬515019101 


| veracrypt.sys 
Mp VeraCryptExpander 





Mp VeraCryptExpander-x64 


X VeraCrypt-x64 
B veracrypt-x64.sys 


Date modified 


/20/2017 2:05 PM 
/20/2017 2:05 PM 
/20/2017 2:05 PM 
/20/2017 2:21 PM 
3/20/2017 2:05 PM 
9/20/2017 2:05 PM 
0/2017 2:05 PM 
/20/2017 2:05 PM 
0/2017 2:05 PM 
/20/2017 2:05 PM 
/20/2017 2:05 PM 
/20/2017 2:05 PM 


/20/2017 2:05 PM 


৮/ un 
wJ 
= 


wn 
J 
2 


un 


Ji 
vd 
3 


yn 
> 


Lr) ৮%৷ ৮৮17 un un 
r na J n3 J 
- শপ | di Co a= | 


uw 


Type 


File 

Text Document 
File 

File 
Application 
Application 
Foxit Reader PDF .. 
Application 
System file 
Application 
Application 
Application 


System file 


এবার যেকোন একটি ড্ৰাইভ সিলেক্ট করে Select File এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন 


158 








MC VeraCrypt == >< 


Volumes System Favorites Tools Settings Help Homepage 


Size Encryption Algorithm 

































































M Select a VeraCrypt Volume X 
T LÀ << Downloads > Music > VeraCrypt v 0 Search VeraCrypt P 
Organize v New folder H== ক্ষ mŒ o 
“~ 
^ i ^ 
EE This PC Name Date modified Type 
E Desktop | ] LICENSE 5/20/2017 2:05 PM File 
[B] Documents License 5/20/2017 2:05 PM = Text Document 
f #2 7 > 2 
4 D iosd 5/20/2017 2:05 PM File 
R 5/20/2017 2:21 PM File 
^ Music — 
5/20/2017 2:05 PM Application 
IN Pictures M VeraCrypt Format-x64 5/20/2017 2:05 PM Application 
BE Videos [E] VeraCrypt User Guide /20/2017 2:05PM Foxit Reader PDF 
ocal Dis : *€ Vera t /20/ 2: ication 
a Local Disk (C:) “ VeraCryp 5/20/2017 2:05 PM  Applicati 
= Books (D:) veracrypt.sys 5/20/2017 2:05 PM System file 
aa ISLAMIC (E:) *€ VeraCryptExpander 5/20/2017 2:05 PM Application 
Nc > / f 7 2: i { 
এ VeraCryptExpander-x64 5/20/201 05 PM Application 
M VeraCrypt-x64 5/20/2017 2:05 PM Application v 
=== Software (G:) a) Se ne > 
File name: All Files (*7) E 
camcn 





এবার Mount এ ক্লিক করুন | 


159 


Volumes System Favorites Tools Settings Help Homepage 


Size Encryption Algorithm Type 


Drive Volume 








Create Volume |J Volume Properties... Wipe Cache 
| ] 


| NC C: Wsers\VUac's\Downloads\Music\veraCrypt\test file ৯৮ | Select File... | 
Ten [27] Never save history | volume Tools... | | Select Device... | 


O mee ||| automount d 9 || = | 
























































এবার পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড (যে পাসওয়ার্ড দিয়ে আপনি গোপন ফোল্ডার ওপেন 
করেছিলেন) লিখে দিয়ে Ok এ ক্লিক করুন | 





Homepage 














Drive Volume Size Encryption Algorithm Type A 

m A: 

—B: 

oem) I: 

i-— J: 

Enter password for C:\Users\Vlac’s\Downloads\Music\ VeraC rypt\test file 

- eee 

= PKCS-5 PRF: ৷ Autodetection | L] TrueCrypt Mode [ Cancel | 

==! [ ]use PIM v 
[ ] Cache passwords and keyfiles in memory 
[ ]Display password 

volume — 














wc C:Wsers\VJac’s Downloads \Music\WeraCrypt\test file a [ Select File ৷ 
| ৬১০ [7] Never save history [ Volume Tools... Select Device... | 


এখন আপনি আপনার গোপন ফোল্ডারটি দেখতে পাবেন | 


























160 
গোপন ফোল্ডারটি হাইড করা বা গোপন/Dism০unt করাঃ 


আপনি আপনার গোপন ফাইলে আপনার প্রয়োজনীয় কাজ বা তথ্য সংরক্ষণ করে পুনরায় 
ফাইলটি হাইড করে রাখার জন্য ফাইলটিকে সিলেক্ট করে Dismount এ ক্লিক করুন ৷ আপনার 
ফাইলটি হাইড হয়ে যাবে | যদি আপনি একাধিক গোপন ফাইল ওপেন করে থাকেন তবে 
সবগুলো একসাথে হাইড করার জন্য Dismount All এ ক্লিক করতে পারেন | সবগুলো ফাইল 
এক সাথে হাইড হয়ে যাবে | 


— - a -æ 




















wc T 7 
Volumes System Favorites Tools Settings Help Homepage 
Drive Volume Size Encryption Algorithm Type ^ 
==) A 
=B 
=I: 
|| == J: 
SOK: C:\Users\Jac's\Downloads\,.. \test file 1023MB AES Normal 
=L; 
=N: 
=P 
=Q 
=R 
|s ৬ 
| 
| 
| Create Volume Volume Properties... Wipe Cache 
Volume 
| Va C:\Users\Jac's \Downloads\Music\VeraCrypt\test file v Select File... 
| —— Never save history Volume Tools... Select Device... 
Auto-Mount Devices Dismount All | Exit 


161 


গোপন ফাইলের ভিতরে গোপন ফাইল তৈরী করাঃ 


আপনি একটি গোপন ফাইল তৈরী করে এর ভিতরে আর একটি গোপন ফাইল তৈরী করতে 
পারবেন | এটি খুবই ভালো একটি পদ্ধতি | এবং নিরাপত্তার দিক দিয়েও অনেক নিরাপদ | এতে 
করে আপনার গোপন ফাইলটি অন্য কেউ সনাক্ত করা প্রায় অসম্ভব | চলুন দেখা যাক এটি 
কিভাবে তৈরী করবেন | 


প্রথমে Create Volume এ ক্লিক করুন | পরবর্তী বেশ কিছু ধাপ নতুন গোপন ভলিউম তৈরী 
করার মতই | 


Mc 


Volumes System Faworites Tools Settings Help Homepage 





Drive Volume Size Encryption Algorithm Type om 


—3 A: 
— B: 
— I: 
— J: 
— kK: 
-— = 
N: 
— P: 
— Q: 
=R: 


— S: ~~ 





Create Volume Volume Properties... Wuwipe Cache 


volume 





[ CC:NISerzijacsWy»ovenlioadsNW"usicNveracrwywptNXtest file ~ | Select File... 





Veracrypt = = 
^ Never save history Volume Tools... Select Device... 


1 - | = 
Mount Auto Mount Devices Dismoumnt All Exit 


f 


VeraCrypt Volume Creation Wizard 


[ © Fe an encrypted file contaimer 


Creates a virtual encrypted disk within = file. Recommended for 
inexperienced users. 


More information 
CD Encrypt a non-system partition /drive 


Encrypts a non-system partition on any internal or external 
drive (e.g. a fiash drive). Optionally, creates a hidden volume. 





CO Encrypt the system partition or entire system drive 


Encrypts the partition/drive where Windows is installed. Anyone 
who wants to gain access and use the system, read and write 
files, etc., will need to enter the correct password each time 
before VVindows boots. Optionally, creates a hidden system. 





VeraCrypt 


More information about system enc tion 


€ cass -e 


এবার Hidden Veracrypt Volume সিলেক্ট করে Next এ ক্লিক করুন | 





162 













Volume Type 


^. 
Livny 


0777৮, এ ® 


Tell i í 3 
114 Lid CO Standard VeraCrypt volume 


i 7/- zu had 14 

Jp AT 
) Select this option if you want to create 4 normal VeraCrypt 
volume. 








[© Jaden VeraCrypt volume 


It may happen that you are forced by somebody to reveal the 
password to an encrypted volume. There are many situations 
where you cannot refuse to reveal the password (for example, 
due to extortion). Using a so-called hidden volume allows you to 
solve such situations without revealing the password to your 
volume. 





VeraCrypt 


More information about hidden volumes 


EE am == 

















f 
| 





Outer Volume Encryption Options 


Encryption Algorithm 





AES | | Test 
FIPS-approved cipher (Rijndael, published in 1998) that may be 
used by U.S. government departments and agencies to protect 


classified information up to the Top Secret level. 256-bit key, 
128-bit block, 14 rounds (AES-256). Mode of operation is XTS. 


More information on AES Benchmark 


Hash Algorithm 
| SHA-512 s» | Information on hash algorithms 





VeraCrypt 











এবার সিলেক্ট ফাইলে ক্লিক করুন | এবং ভলিউম বা ফাইলের লোকেশন নির্ধারন করুন ৷ 


163 








Volume Location 


Select Fie... 


Never save history 


Select the location of the outer volume to be created (within this 
volume the hidden volume will be created later on). 






Mi 41 í 


A VeraCrypt volume can reside in a file (called VeraCrypt container), 
which can reside on a hard disk, on a USB flash drive, etc. A 
VeraCrypt container can be moved or deleted as any normal file. 
Click 'Select File' to choose a filename for the container and to select 
the location where you wish the container to be created. If you 
select an existing file, VeraCrypt will NOT encrypt it; it will be 
deleted and replaced with the newly created container. You will be 
able to encrypt existing files (later on) by moving them to the 
VeraCrypt container you are about to create now. 


VeraCrypt 


Hep | | «Bak | Next> | Cancel 


ফাইলের একটি নাম দিন 1 আপনারা চাইলে ফাইলটি পিডিএফ,ভিডিও,অডিও (যেমনঃ 
name.pdf, name.mp4,name.mp3) ফরমেটেও তৈরী করতে পারবেন | এতে অন্যান্য 
ফাইলের সাথে আপনার গোপন ফাইলটি মিলে যাবে এবং সহজেই পার্থক্য করা যাবে না । এই 
প্রক্রিয়াগুলো শেষ হলে Save এ ক্লিক করুন | 








wc 
T E * Downloads > Music > VeraCrypt v 0 Search VeraCrypt P 
Organize v New folder 7155 ক্ষ G2 
BS Desktop ^ Name Date modified Type E 
লা Documents | ] LICENSE 5/20/2017 2:05 PM File 
i Downloads [=] License 5/20/2017 2:05 PM Text Document 
J Music | ] NOTICE 5/20/2017 2:05 PM File 
fm) Pictures w VeraCrypt Format 5/20/2017 2:05 PM Application 
BE videos zad VeraCrypt Format-x64 5/20/2017 2:05 PM Application 
‘ VeraCrypt User Guide 5/20/2017 2:05 PM Foxit Reader PDF 
= Local Disk (C:) a টক od CE 
*€ VeraCrypt 3/20/2017 2:05 PM Application 
=a Books (D:) Fa = r)0Ó ae |e sd yc E ; 
S] veracrypt.sys 5/20/2017 2:05 PM System file 
an SLANEC (EJ M VeraCryptExpander 5/20/2017 2:05 PM Application 
= Video (F:) = VeraCryptExpander-x64 5/20/2017 2:05 PM Application v 
=== Software (G:) =) = = 
File name: | test file 
Save as type: All Files (*.*) i 


a Hide Folders Save Cancel 





164 


এবার Next এ ক্লিক করুন | 





Volume Location 


C:Wsers\Jac’s \Downloads\Music\VeraCry ~ | Select File... | 


Never save history 


Select the location of the outer volume to be created (within this 
volume the hidden volume will be created later on). 


A VeraCrypt volume can reside in a file (called VeraCrypt container), 
which can reside on a hard disk, on a USB flash drive, etc. A 
VeraCrypt container can be moved or deleted as any normal file. 
Click 'Select File' to choose a filename for the container and to select 
the location where you wish the container to be created. If you 
select an existing file, VeraCrypt will NOT encrypt it; it will be 
deleted and replaced with the newly created container. You will be 
able to encrypt existing files (later on) by moving them to the 
VeraCrypt container you are about to create now. 








VeraCrypt 





আবার Next এ ক্লিক করুন I 








Outer Volume 


In the next steps, you will set the options for the outer volume (within 
which the hidden volume will be created later on). 


145 ^ 
A 3 » 
i h — B 








VeraCrypt 








| Hep | | «Bac Next » | Cane -— 











165 


আবারও Next এ ক্লিক করুন | 


f 


= < | 





Outer Volume Encryption Options 


Tie, = = 
HT a 


yyer 
f 


Encryption Algorithm 
AES ~w Test 


FIPS-approved cipher (Rijndael, published in 1998) that may be 
used by U.S. government departments and agencies to protect 
dassified information up to the Top Secret level. 256-bit key, 
128-bit block, 14 rounds (AES-256). Mode of operation is XTS. 





More information on AES Benchmark 





Hash Algorithm 


VeraCrypt SHA-512 ~ Information on hash algorithms 





এবার ফাইল বা ভলিউম এর সাইজ লিখে দিয়ে MB/GB সিলেক্ট করে দিয়ে Next এ ক্লিক করুন 
| এখানে আমরা ১ জিবি একটা গোপন ভলিউম তৈরী করছি 1 আপনারা যত সাইজের গোপন 
ফাইল বা ভলিউম তৈরী করবেন এর ভিতরে তার চেয়ে কিছুটা কম আর একটা গোপন 
ফাইল/ভলিউম তৈরী করতে পারবেন | 


f 


Outer Volume Size 


Nive. = » 


ir 





Ow |Om ৯০০ OF 


Free space on drive C:\ is 65.46 GB 





Please specify the size of the outer volume to be created (you will 
first create the outer volume and then a hidden volume within it). 
The minimum possible size of a volume within which a hidden 
volume is intended to be created is 340 KB. 





VeracCrypt 


we] [ xx [mem] [=== 


166 


এবার পাসওয়ার্ড লিখে দিয়ে Next এ ক্লিক করুন | 


Mc eraC rypt Volume Creatic 2316 — 





Outer Volume Password 





| [Use keyhles 
[ ]Display password 
[ ]use PIM 


Please choose a password for the outer volume. This will be the 
password that you will be able to reveal to an adversary if you are 
asked or forced to do so. 


IMPORTANT: The password must be substantially different from the 
one you will choose for the hidden volume. 





Note: The maximum possible password length is 64 characters. 


VeraCrypt 





Hep | | «me |[ net> ] | cancel 


Tr  — 








এবার Yes এ ক্লিক করুন I 





এক্ষ) | 
f 
০৮৭৭ 





Outer Volume Password 






117 a > ৩ 
FU TIN : 
11419 t X. 
DALIT y. 
ei Mu = 


Confirm: 


— 





WARNING: Short passwords are easy to crack using brute force 
techniques! the 


characters. Are you sure you want to use a short password? 
from the 











No 


you are 
We recommend choosing a password consisting of 20 or more | 














167 


নিচের উইন্ডোটি আসলে মাউস পয়েন্টারটি কিছু সময়ের জন্য মুভ করুন | কারণ এতে আপনার 
কী গুলো শক্তিশালী হবে | এরপর Format এ ক্লিক করুন | 


z ~ টি 





f 
| 





Outer Volume Format 






Options | 
Filesystem FAT N | Cluster | Default v | Dynamic 


1 t 
iy Bn > 
f. LT === 
. I. _ 


Random Pool: ., *—+/++—-.*-**,—,++*--+*-,4++,../L] 
Header Key: de dece KK KKK cde cde ode cde decode cde cde ode cde ও ode cde cde উঠা উর বাৱ উজ Ve উর উজ উর ও IR 
Master Key: Kae KKK de cde cde cde cde cde decode dede ode ode ode ode ode ode ode cde cde ode উর আতা উর এমা এ 


Abort 











Done | Speed | Left | 


Click Format to create the outer volume. For more information, please 
refer to the documentation. 


VeraCrypt 


Randomness Collected From Mouse Movements 





Help | | | «Back | Format | | Cancel 





এরপর Next এ ক্লিক করুন | 


—— 





ig 
j 
Tr 





Outer Volume Contents 














7 1 17 TN 
Hiii W Outer volume has been successfully created and mounted as drive Z:. 
To this volume you should now copy some sensitiveJooking files that 
you actually do NOT want to hide. The files will be there for anyone 
forcing you to disclose your password. You will reveal only the 
password for this outer volume, not for the hidden one. The files that 
you really care about will be stored in the hidden volume, which will be 
created later on. When you finish copying, dick Next. Do not dismount 
the volume. 


Note: After you click Next, duster bitmap of the outer volume will be 
scanned to determine the size of uninterrupted area of free space 

whose end is aligned with the end of the volume. This area will | 
accommodate the hidden volume, so it will limit its maximum possible Í 
size. Cluster bitmap scanning ensures that no data on the outer 

volume are overwritten by the hidden volume. 


VeraCrypt _ Open Outer Volume 





আবার Next এ ক্লিক করুন | 


| 





Hidden Volume 


The volume duster bitmap has been scanned and the maximum 
possible size of the hidden volume has been determined. In the next 
steps you will set the options, the size, and the password for the 
hidden volume. 





VeraCrypt 








168 





আবারও Next এ ক্লিক করুন | 















Hidden Volume Encryption Options 





ns 


1281 







PONI 


=! Vw 


Fee Algorithm 

| AES ve] | Test 
FIPS-approved cipher (Rijndael, published in 1998) that may be 
used by U.S. government departments and agencies to protect 


dassified information up to the Top Secret level. 256-bit key, 
128-bit block, 14 rounds (AES-256). Mode of operation is XTS. 


More information on AES | Benchmark 





Hash Algorithm 


VeraCrypt |SHA-512 ~ | Information on hash algorithms 




















169 


এবার আপনাকে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে | আপনারা চিত্রের ১ নং এ লক্ষ্য করুন আমরা 
১০১৬ মেগাবাইট পৰ্যন্ত গোপন ফাইলটি তৈরী করতে পারবো | কারণ আমারা যে ভলিউমটি 
তৈরী করেছিলাম সেটার মোট সাইজ ছিল ১ জিবি বা ১০২৪ মেগাবাইট | এটা আমি আপনাদের 
আগেই বলেছিলাম | যাইহোক আমি এখানে ৫০০ এমবি লিখলাম | আপনারা আপনাদের 
মেক্সিমাম সাইজ লক্ষ্য করে ইচ্ছামত সাইজ নিতে পারেন | এরপর Next এ ক্লিক করুন | 


Hidden Volume Size 
2 


| ০= oa os ow 


Maximum po ible hidden volume size for this 
volume isfi016.58 MB] 1 


Please specify the size of the hidden volume to create. The 
minimum possible size of a hidden volume is 40 KB (or 3664 KB if it 


is formatted as NTFS). The maximum possible size you can specify 
AS for the hidden volume is displayed above. 


VeraCrypt 











Help = Back Next > Cancel 


এবার গোপন ফাইলের জন্য অন্য একটি পাসওয়ার্ড দিন ৷ এখানে এই বিষয়টি ভালো ভাবে 
লক্ষ্য করুন । আমরা প্রথমে ১ জিবি এর গোপন ভলিউম তৈরী করার জন্য একটি পাস ওয়ার্ড 
ব্যবহার করেছিলাম | এখন আমরা ১ জিবি গোপন ভলিউম এর ভিতরে too মেগাবাইটের আর 
একটি গোপন ভলিউম তৈরী করছি । পূর্বের এবং এখন যে পাস ওয়ার্ড ব্যবহার করেছেন দুইটি 
পাসওয়ার্ডই সংরক্ষণ করুন | 


f 
| 


Hidden Volume Password 




















|__| Use keyfiles 
[ ] Display password 
[ ]use PIM 


Please choose a password for the hidden volume. Itis very important 
that you choose a good password. You should avoid choosing one 
that contains only a single word that can be found in a dictionary (or a 
combination of 2, 3, or 4 such words). It should not contain any 
names or dates of birth. It should not be easy to guess. A good 
password is a random combination of upper and lower case letters, 
numbers, and special characters, such as @ ^ == $ = + etc. We 
recommend choosing a password consisting of 20 or more characters 
(the longer, the better). The maximum possible length is 64 
characters. 





VeraCrypt 


= ae — 


170 


এবার Yes এ ক্লিক করুন I 


f 
| 





Hidden Volume Password 


17111 


Confirm: 





password: 





Keyfiles... 


WARNING: Short passwords are easy to crack using brute force 


techniques! ume. Itis very important 


d avoid choosing one 
2 found in a dictionary (or a 
We recommend choosing a password consisting of 20 or more uld not contain any 
characters. Are you sure you want to use a short password? y to guess. A good 
r and lower case letters, 

“~ = $§ * + etc. We 
} of 20 or more characters 


| Yes No g length is 64 











Help | «Back || Next> Cancel 


ক্লিক করুন। 








Hidden Volume Format 


Options 
Filesystem FAT w~ Cluster Default v Quick Format 


Random Pool: , .,—+.***.—-+-+,,/,-*, *—., /.***— [ ] 
Header Key: ie ie le ও উঠা ode ode ode ২৮ ode ২৮ cdeode de 6৮.২5৮ 5৮.59 ode cde cde ode ode ode উমা 55 ৰাত de এ এ Oo 


Master Key: ae de lle le alle ie fe fe he de alle Cle alle lie Sle de ede ale Clie Alle Hie le Te He de he he এ ও এ ও 


Abort 











Done | Speed | Left | 


IMPORTANT: Move your mouse as randomly as possible within this 
window. The longer you move it, the better. This significantly 
increases the cryptographic strength of the encryption keys. Then 
click Format to create the volume. 


Randomness Collected From Mouse Movements 
Sm ভল 2d 





VeraCrypt 








171 


এরপর Ok এ ক্লিক করুন | 








EM _ Hidden Volume Format 












Quick Format 


The hidden VeraCrypt volume has been successfully created and is 
ready for use. If all the instructions have been followed and if the 
precautions and requirements listed in the section "Security 
Requirements and Precautions Pertaining to Hidden Volumes" in the 
VeraCrypt User's Guide are followed, it should be impossible to prove 
that the hidden volume exists, even when the outer volume is mounted. 


১2০৬-০০-৯২ ] 


হিত বচ eode ২৮ ২৮ ode ২৮ ২৮ ২৮ এ 
ত fe fe de উজ eee Alle Hie এষা 





WARNING: IF YOU DO NOT PROTECT THE HIDDEN VOLUME (FOR 
INFORMATION ON HOW TO DO SO, REFER TO THE SECTION 
"PROTECTION OF HIDDEN VOLUMES AGAINST DAMAGE" IN THE 
VERACRYPT USER'S GUIDE), DO NOT WRITE TO THE OUTER VOLUME. 
OTHERWISE, YOU MAY OVERWRITE AND DAMAGE THE HIDDEN 
VOLUME! 


Left | 


possible within this 
is significantly 
yption keys. Then 





Cancel 














এবার আপনার গোপন ভলিউম এর ভিতরে গোপন ভলিউম তৈরী হওয়ার সাকসেস মেসেজ 
দেখাবে | অর্থাৎ আপনার ভলিউমটি তৈরী হয়ে গেছে 1 এবার Exit এ ক্লিক করে প্রক্রিয়াটি শেষ 





Hidden Volume Created 


The VeraCrypt volume has been created and is ready for use. If you 
wish to create another VeraCrypt volume, click Next. Otherwise, click 
Exit. 





VeraCrypt 





172 


গোপন ফাইল ওপেন বা মাউন্ট করাঃ 
প্রথমে যে কোন একটি ড্রাইভ সিলেক্ট করুন ৷ এরপর Select File এ ক্লিক করুন I 


MC VereCrypt 


Volumes System Favorites Tools Settings Help Homepage 





Drive Volume Size Encryption Algorithm 
— A: 
IB: 




















Veracrypt — [=] Never save history | . Volume Tools... | | SelectDevice... | 

















[= শশ =] 

















এরপর আপনার গোপন ফাইলটি সিলেক্ট করে Open এ ক্লিক করুন৷ 


M Select a VeraCrypt Volume 
শী" LÀ << Downloads » Music » VeraCrypt v € Search VeraC rypt JA 
Organize v New folder H== ~ [M €» 
EXE This PC ms Name Date modified Type das 
EN Desktop 5/20/2017 4:06 PM VLC media file (.n 
BB Documents LICENSE 5/20/2017 2:05 PM File 
a SER License 5/20/2017 2:05 PM Text Document 
ন | ] NOTICE 5/20/2017 2:05 PM File 
^ Music 3 E 3 : 
| 1 test file 5/20/2017 2:21 PM File 
=! Pictures *€ VeraCrypt Format 5/20/2017 2:05 PM Application 
BE videos = VeraCrypt Format-x64 5/20/2017 2:05 PM Application 
X Local Disk (C:) |S) VeraCrypt User Guide 5/20/2017 2:05 PM Foxit Reader PDF 
am Books (D:) M WVeraCrypt 5/20/2017 2:05 PM Application 
aa ISLAMIC (E:) S] veracrypt.sys 5/20/2017 2:05 PM System file 
/20/2 72:0 v i i 
== Local Disk (F:) Me VeraCryptExpander 5/20/201 5 PM Application 
VeraC tExpander-x64 5/20/2017 2:05 PM Application = 
=== Software (G:) = Soe = E. = PP > 





File name: ‘All Files (^75 z 
E 








1/3 


এরপর মাউন্ট এ ক্লিক করে পাসওয়ার্ড এর ঘরে প্রথম পাসওয়ার্ডটা লিখে Ok এ ক্লিক করুন | 


Ne 


Volumes System Favorites Tools Settings Help Homepage 

















Drive Volume Size Encryption Algorithm Type e 
=j A: 
— B: 
=j: 
— J: 
BK: 
-—L: 
2 3 
সপ p) 
PKCS-5 PRF: Autodetection ~| C] TrueCrypt Mode [ Cancel — | ~ 
[use PIM 
| [ ] Cache passwords and keyfiles in memory 
[ ]Display password 
| [use keyfiles | Keyfiles... | | Mount Options... = 
১০০৯৪ Never save history | Volume Tools... Select Device... 











z = - 1 - - 
Lem না [E] | 








এখানে লক্ষ্য করুন আপনি প্রথম পাস ওয়ার্ডটি ব্যবহার করার জন্য আপনার মূল গোপন 
ফাইলটি ওপেন হয়েছে যার সাইজ ছিল ১ জিবি । 


E 


Volumes System Favorites Tools Settings Help Homepage 





Drive Size Encryption Algorithm 


— A: 
=B: 
o I: 


C:Wsers\Jac’s \Dow... \nidedrive.mp4 


t 











Volume Properties... | 


C:Wsers \VJac's Downloads Music WeraCryptihidedrive.mp4 ~~ 


[7] Never save history | Volume Tools... 
































1/4 


এবার আমরা গোপন ফাইলের ভিতরের গোপন ফাইলটি ওপেন করবো ৷ এজন্য আগের মতই 


যেকোন একটি ড্ৰাইভ কে সিলেক্ট করে Select File এ ক্লিক করুন | 


NC 


Volumes System Faworites Tools Settings Help 
; 


Homepage 





Drive Volume Size Encryption Algorithm 


=A: 
— B: 
—— I: 





Type 








Create Volume Volume Properties... 








Wipe Cache 








Volume 2 
K- - 
—— Never save history | Volume Tools... | |  SelectDevice... | 
Mount | | Auto-Mount Devices | | | Dismount All | | Exit | 











এবার মাউন্ট এ ক্লিক করে আপনি দ্বিতীয় পাস ওয়ার্ডটি দিয়ে Ok এ 


ক্লিক করুন | 























wc 
Volumes System Favorites Tools Settings Help Homepage 
Drive Volume Size Encryption Algorithm Type A 
eA 
=B 
=I 
=) J 
BK: 
= 2 3 | 
ES C= 
| = = — - 
a PKCS-5 PRF: | Autodetection ~| C] TrueCrypt Mode | Cancel | 
_ [ ]use PIM 
| [ _] Cache passwords and keyfiles in memory 
d [Display password 
C ]use keyfiles Keyfiles... Mount Options... 
xe Never save history Volume Tools... Select Device... 
1 = 
EN [E | ||} পিপল MN 











175 


এখানে লক্ষ্য করুন ফাইলের সাইজ ৪৯৯ এমবি দেখাচ্ছে। অর্থাৎ আপনি গোপন ফাইলের 
ভিতরে যে গোপন ফাইলটি তৈরী করেছিলেন সেটি ওপেন হয়েছে | 





Size Encryption Algorithm Type 


Drive Volume 











লাজ এখানে ফাইলের সাইজ ৪৯৯ এমবি দেখাচ্ছে 








Create Volume Volume Properties... 











Volume 
. | C:Wsers\Jac's \Downloads MusicNveraCr yptWhidedrive.mp-4 v Select File... 
Veracrypt Never save history Volume Tools... Select Device... 
Exit 


Dismount Auto-Mount Devices Dismount All 


এখন আমার পরামর্শ হলো আপনারা যে কয়টি গোপন ফাইল তৈরী করবেন তার অর্ধেক বা তার 
বেশি সেই একই ফাইলের ভিতরে আর একটি গোপন ফাইল তৈরী করবেন | আপনি মূল গোপন 
ফাইলে অর্থাৎ প্রথম গোপন ফাইলে কিছু নরমাল বা কম গুরুত্বপূর্ণ ফাইল সেভ করে রাখবেন | 
আর বেশি গুরুত্বপূর্ণ ফাইলগুলো ভিতরের গোপন ফাইলে সেভ করে রাখবেন | যদি আপনি কোন 
কারণে বাধ্য হন আপনার গোপন ফাইলগুলো ওপেন করতে তাহলে প্রথম ফাইলটি ওপেন 


করবেন | যেখানে সাধারণ কিছু ফাইল রয়েছে | 


176 


সম্পূর্ণ ড্রাইভ গোপন করা এবং সেই ড্রাইভের ভিতরে আর একটি গোপন ড্রাইভ তৈরী করাঃ 


এরজন্য আপনার সম্পূর্ণ ফাঁকা একটি ড্রাইভ লাগবে | আপনি যে ড্রাইভটি গোপন ড্রাইভ বা 
ভলিউম হিসাবে তৈরী করতে চান সেই ড্রাইভের মধ্যে অন্য কোন প্রয়োজনীয় ফাইল থাকলে 
সেগুলো অন্য কোথাও আগেই সরিয়ে ফেলুন | 


এবার আপনার ভেরাক্তিপ্ট ফাইলটি ওপেন করুন | Veracrypt Format এ ডাবল ক্লিক করে 
ওপেন করুন | 


Name = Date modified Type Size 
‘=| hidedrive 5/20/2017 3:06 AM MP4 File 1,048,576 KB 
| | LICENSE 5/20/2017 1:05 AM File 10 KB 
= License 5/20/2017 1:05 AM Text Document 38 KB 
| | NOTICE 5/20/2017 1:05 AM File 9 KB 
| ] test file 5/20/2017 1:21 AM File 1,048,576 KB 
5/20/2017 1:05 AM Application 5,256 KB | 
M VeraCrypt Format-x64 5/20/2017 1:05 AM Application 5,408 KB 
[Se] VeraCrypt User Guide 5/20/2017 1:05 AM PDF File 2,829 KB 
M VeraCrypt 5/20/2017 1:05 AM Application 5,193 KB 
A weracrypt.sys 5/20/2017 1:05 AM System file 505 KB 
[=] VeraCryptExpander 5/20/2017 1:05 AM Application 4 905 KB 
[=] VeraCryptExpander-x64 5/20/2017 1:05 AM Application 5,000 KB 
M VeraCrypt-x64 5/20/2017 1:05 AM Application 5,362 KB 
2] veracrypt-x64.sys 5/20/2017 1:05 AM System file 457 KB 


এবার Encrypt a non-system partition/drive সিলেক্ট করে Next এ ক্লিক করুন | 


== VeraCrypt Volume Creation Wizard 


VeraCrypt Volume Creation Wizard 


C2 Create an encrypted file container 


Creates a virtual encrypted disk within a file. Recommended for 
inexperienced users. 


More information 
© ncrypt a non-system partition/drive 
Encrypts a non-system partition on any internal or external 
drive (e.g. a flash drive). Optionally, creates a hidden volume. 
CO Encrypt the system partition or entire system drive 


Encrypts the partition/drive where Windows is installed. Anyone 
who wants to gain access and use the system, read and write 
files, etc., will need to enter the correct password each time 
before Windows boots. Optionally, creates a hidden system. 


VeraCrypt 


More information about system encryption 





177 


এবার Hidden Veracrypt Volume সিলেক্ট করে Next এ ক্লিক করুন I 
x 








NC 


VeraCrypt Volume Creation Wizard 
Volume Type 








(C) Standard VeraCrypt volume 
Select this option if you want to create a normal VeraCrypt 


T ô o 
ML," 
PRA. 
LA PLU] Y 
aL m dT * 

ত fl 


! 
f 
| 





volume. 





VeraCrypt volume 
It may happen that you are forced by somebody to reveal the 


password to an encrypted volume. There are many situations 
where you cannot refuse to reveal the password (for example, 


due to extortion). Using a so-called hidden volume allows you to 
solve such situations without revealing the password to your 





volume. 


More information about hidden volumes 


VeraCrypt 
| ] <== (স্পা == 





এবার Normal mode সিলেক্ট করে Next এ ক্লিক করুন I 


VeraCrypt Volume Creation Wizard 
Volume Creation Mode 


ৰ [1 T " ma s 
০5 [ তা mode 
If you select this option, the wizard will first help you create a 
normal VeraCrypt volume and then a hidden VeraCrypt volume 
within it. Inexperienced users should always select this option. 


Vw 





| d 


OS mim dT 


CO Direct mode 
If you select this option, you will create a hidden volume within 
an existing VeraCrypt volume. It will be assumed that you have 


already created a VeraCrypt volume that is suitable to host the 


hidden volume. 


VeraCrypt 





1/8 


এবার Select Device এ ক্লিক করে আপনি যে ড্রাইভটি গোপন ড্রাইভ তৈরী করতে চান সেটি 
সিলেক্ট করে দিন | 


== VeraCrypt Volume Creation Wizard 





Volume Location 


Never save history 


Select the location of the outer volume to be created (within this 
volume the hidden volume will be created later on). 


Outer volumes can be created within partitions on hard disks, 
solid-state drives, USB memory sticks, and on any other supported 
storage devices. Outer volumes can also be created within devices 
that do not contain any partitions (induding hard disks and 
solid-state drives). 


WARNING: Note that the partition/device will be formatted and all 
data currently stored on it will be lost. 


VeraCrypt 











আমি এখানে আমার ১০ জিবির একটি ড্রাইভ সিলেক্ট করে দিয়েছি । আপনি আপনার ড্রাইভটি 
সিলেক্ট করে Ok এ ক্লিক করেন | 


Device 


Harddisk 0: 

\Device \Harddisk0 Partition 1 

\Device \HarddiskO \Partition2 

Device \HarddiskO\Partition3 K: $ Software 

\Device \HarddiskO\Partition4 E: Books 
ISLAMIC 


\Device \Harddisk0O \Partitions 
\Device \HarddiskO Partition9 





179 


এবার Next এ ক্লিক করুন | 


== VeraCrypt Volume Creation Wizard 





Volume Location 


\Device \Harddisk0 Partition 7 v 


[7] Never save history 


Select the location of the outer volume to be created (within this 
volume the hidden volume will be created later on). 


Outer volumes can be created within partitions on hard disks, 
solid-state drives, USB memory sticks, and on any other supported 
storage devices. Outer volumes can also be created within devices 
that do not contain any partitions (induding hard disks and 
solid-state drives). 


WARNING: Note that the partition/device will be formatted and all 
data currently stored on it will be lost. 


VeraCrypt 

















আবার Next এ ক্লিক করুন I 


“ VeraCrypt Volume Creation Wizard 


Outer Volume 


In the next steps, you will set the options for the outer volume (within 
which the hidden volume will be created later on). 


VeraCrypt 











180 
এবার আবার Next এ ক্লিক করুন | 


Mc VeraCrypt Volume Creation Wizard — X 





Outer Volume Encryption Options 


Encryption Algorithm 


AES v | Test | 


FIPS-approved cipher (Rijndael, published in 1998) that may be 
used by U.S. government departments and agencies to protect 
Classified information up to the Top Secret level. 256-bit key, 
128-bit block, 14 rounds (AES-256). Mode of operation is XTS. 














More information on AES | Benchmark = 
Hash Algorithm 
VeraCrypt 'SHA-512 = Information on hash algorithms 
o Hep | | «Bk [qwe lf টা 
আবার Next এ ক্লিক করুন I 
৬০ VeraCrypt Volume Creation Wizard ৮২৪ X 


Outer Volume Size 


10 KB MB GB TB 


Size of \Device\Harddisk0\Partition?7 is 10.00 GB 


Please verify that the size of the selected device/partition shown 
above is correct and click Next. 


Note that the minimum possible size of a volume within which a 
hidden volume is intended to be created is 340 KB. 





VeraCrypt 








181 


এখানে আপনাদের বলে রাখি আমাদের দুইবার দুইটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ৷ আমরা 
এখন যে পাসওয়ার্ডট ব্যবহার করবো সেটি দিয়ে আমরা মুল/মা দার ভলিউমটি তৈরী করবো । 
এবং এই পাস ওয়ার্ডটি ব্যবহার করেই আমরা আবার এই মূল/মাদার ভলিউমটি বা আউটার 
ভলিউমটি ওপেন করবো | পরে যখন আমরা এই ভলিউমের ভিতরে আর একটি গোপন ভলিউম 
তৈরী করবো তখন অন্য আর একটি পাস ওয়ার্ড ব্যবহার করবো 1 আপনি যখন যে ভলিউম 
পরবর্তিতে ওপেন করবেন তখন সে পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে | 


এখন এখানে আপনারা আপনাদের প্রথম পাসওয়ার্ডটি Password এবং Confirm এর ঘরে লিখে 
Next এ ক্লিক করুন | 


== VeraCrypt Volume Creation Wizard — x 









Keyfiles... 
[ ]Display password 
[ ]use PIM 


Please choose a password for the outer volume. This will be the 
password that you will be able to reveal to an adversary if you are 
asked or forced to do so. 


IMPORTANT: The password must be substantially different from the 
one you will choose for the hidden volume. 





Note: The maximum possible password length is 64 characters. 





VeraCrypt 


এবার Yes এ ক্লিক করুন I 





Outer Volume Password 


i n "a নি ~ 
ose 13: Password: | এ ৩ ৩ ৩ ৩ ৩ ৩> ৩> | 
> < Confirm: "eee 


d VeraCrypt Volume Creation Wizard les... 











WARNING: Short passwords are easy to crack using brute force 
techniques! 


We recommend choosing a password consisting of 20 or more 


characters. Are you sure you want to use a short password? 


Help = Back Next > Cancel 


182 
এবার Yes সিলেক্ট করে দিয়ে Next এ ক্লিক করুন | 





“ VeraCrypt Volume Creation Wizard — x 





Large Files 
e 


C No 


Do you intend to store files larger than 4 GB in this VeraCrypt 
volume? 


Depending on your choice above, VeraCrypt will choose a suitable 
default file system for the VeraCrypt volume (you will be able to 
select a file system in the next step). As you are creating an outer 
volume, you should consider choosing ‘No’. If you choose 'Yes', the 
default filesystem will be NTFS, which is not as suitable for outer 
volumes as FAT/exFAT (for example, the maximum possible size of 
the hidden volume will be significantly greater if the outer volume is 
formatted as FAT/exFAT). Normally, FAT is the default for both 
hidden and normal volumes (so FAT volumes are not suspicious). 
However, if the user indicates intent to store files larger than 4 GB 
(which the FAT file system does not allow), then FAT is not the 





VeraCrypt 


E] [জাল [ভৰ 


এবার আপনার মাউস পয়েন্টারটি কিছু সময় মুভ করেন | তাহলে আপনার এনক্রিপশন কী 
গুলো শক্তিশালী হবে ৷ সবুজ বার পুরোপুরি হয়ে গেলে Format এ ক্লিক করুন | 


Sc VeraCrypt Volume Creation Wizard এ X 









ji Outer Volume Format 
Hei z. Options 


= Filesystem exFAT ~| Cluster Default ~| [Quick Format 






mi 
- 


Random Pool: +**++//—.-/+.,././—-+-*.+.*+**/*,—_L] 
Header Key: আ৯ডক্৯ভক্৯ভডভতভঙতভড্তত্তভ্তৰভডতভড্ৰতৰভত্ৰতক্ৰত্ৰভ্ৰত্ৰভ্ৰততত্কত্ৰত্ৰ 
Master Key: অস্ভ্ক্ৰত্ৰখ্ভক্ৰত্ভ্ভ্ড্্্ডস্ভদ্ত্ডড্তৎ্ডক্ৰতডকড্খথক৯স%৯৬৬ 


Abort 











Done | Speed | Left | 


Click Format to create the outer volume. For more information, please 
refer to the documentation. 





VeraCrypt 


Randomness Collected From Mouse Movements 


me ] [ x [===] [ === 


183 


এবার Yes এ ক্লিক করুন I 





Outer Volume Format 


Options 
Filesystem exFAT Cluster Default Quick Format 








CAUTION: ALL FILES CURRENTLY STORED ON THE SELECTED 
PARTITION ‘\Device\Harddisk0\ Partition?’ (H:) WILL BE ERASED AND 
LOST (THEY WILL NOT BE ENCRYPTED)! 





Are you sure you want to proceed with format? 





Help = Back Format Cancel 


ফরমেট শেষ হয়ে গেলে আপনার আউটার বা মূল ভলিউমটি তৈরী হয়ে যাবে ৷ এবার গোপন 
ভলিউমটি তৈরীর প্রক্রিয়া শুরু করার জন্য Next এ ক্লিক করুন | 





Outer Vohume Contents 






Tm 
"MIA 
| wal) ae, 


M 779 । 


Outer volume has been successfully created and mounted as drive Z:. 
To this volume you should now copy some sensitivetooking files that 
you actually do NOT want to hide. The files will be there for anyone 
forcing you to disclose your password. You will reveal only the 
password for this outer volume, not for the hidden one. The files that 
you really care about will be stored in the hidden volume, which will be 
created later on. When you finish copying, dick Next. Do not dismount 
the volume. 


Note: After you click Next, Guster bitmap of the outer volume will be 
scanned to determine the size of uninterrupted area of free space 
whose end is aligned with the end of the volume. This area will 
accommodate the hidden volume, so it will limit its maximum possible 
size. Cluster bitmap scanning ensures that no data on the outer 
volume are overwritten by the hidden volume. 


VeracCrypt nr Ran 





184 
আবার next এ ক্লিক করুন | 








MK VeraCrypt Volume Creation Wizard — X 





Hidden Volume 


The volume duster bitmap has been scanned and the maximum 
possible size of the hidden volume has been determined. In the next 
steps you will set the options, the size, and the password for the 
hidden volume. 





VeraCrypt 


- Mes] = 





ডিফল্ট যা কিছু সেট করা আছে সবকিছু ঠিক রেখে আবার Next এ ক্লিক করুন | 


= VeraCrypt Volume Creation Wizard — X 









| Hidden Volume Encryption Options 
UU. 
244 iy. Encryption Algorithm 


| ans 
- 












AES | | Test 





FIPS-approved cipher (Rijndael, published in 1998) that may be 
used by U.S. government departments and agencies to protect 
Classified information up to the Top Secret level. 256-bit key, 
128-bit block, 14 rounds (AES-256). Mode of operation is XTS. 








More information on AES | cud কচু 
Hash Algorithm 
VeraC ry pt | SHA-512 vi Information on hash algorithms 











Hep | [২৪০০ [xx] ce 


185 


এখন গোপন ভলিউমের সাইজ লিখে দিতে হবে ৷ আমার মূল ভলিউম যেহেতু do জিবি আপনি 
চাইলে এর ৯.৯৯ জিবি পর্যন্ত গোপন ভলিউম তৈরী করতে পারবেন | কিন্তু আপনারা অর্ধেক বা 
এর একটু বেশি করবেন যাতে মূল ভলিউম এ কিছু সাধারন ফাইল রেখে দিতে পারেন | 
আপনারা ফাইলের সাইজ লিখে জিবি বা এমবি সিলেক্ট করে Next এ ক্লিক করুন | 





*€ VeraCrypt Volume Creation Wizard — X 





Hidden Volume Size 


oe o- On 


Maximum possible hidden volume size for this 
volume is 9.99 GB. 


Please specify the size of the hidden volume to create. The 
minimum possible size of a hidden volume is 40 KB (or 3664 KB if it 
is formatted as NTFS). The maximum possible size you can specify 
for the hidden volume is displayed above. 





VeraCrypt 


Help «Back | Cancel 


এবার আপনারা আর একটি পাসওয়ার্ড উভয় ঘরে লিখে দিয়ে Next এ ক্লিক করুন । পূর্বের এবং 
এখনকার উভয় পাসওয়ার্ড প্রথম ও দ্বিতীয় নামে সংরক্ষন করে রাখুন । 


= VeraCrypt Volume Creation Wizard 


Hidden Volume Password 


Password: 


Kevfiles.., 
[ ]Display password 
[ ]use PIM 


Please choose a password for the hidden volume. It is very important 
that you choose a good password. You should avoid choosing one 
that contains only a single word that can be found in a dictionary (or a 
combination of 2, 3, or 4 such words). It should not contain any 
names or dates of birth. It should not be easy to guess. A good 
password is a random combination of upper and lower case letters, 
numbers, and special characters, such as @ ^ = $ * + etc. We 
recommend choosing a password consisting of 20 or more characters 
(the longer, the better). The maximum possible length is 64 
VeraCrypt characters. 


= [==] 





186 


এবার Yes এ ক্লিক করুন I 





Hidden Volume Password 












n ` AS 
E cemere | 


-| VeraCrypt Volume Creation Wizard BS... 







WARNING: Short passwords are easy to crack using brute force 
techniques! ina one 










We recommend choosing a password consisting of 20 or more any 
characters. Are you sure you want to use a short password? good 


Help | [ = Back H | Next > | | Cancel 


এবার আবার আপনার মাউস পয়েন্টারটি কিছু সময় মুভ করুন | তাহলে আপনার এনক্রিপশন 
কী গুলো শক্তিশালী হবে ৷ সবুজ বার পুরোপুরি হয়ে গেলে Format এ ক্লিক করুন | 











“ VeraCrypt Volume Creation Wizard — X 





Hidden Volume Format 
Options | | — | 
Filesystem FAT ~| Cluster Default Quick Format 


Header Key: এ ৬এএ৬এএএএএএএএএকএএএএএএএএএএএএএএএ এ এ এ এ এএ 
Master Key: we ey ee Ss oe eC ey Pee Pee gS Pee eye SE SY Se Ss 


Abort 











Done | Speed | Left | 


IMPORTANT: Move your mouse as randomly as possible within this 
window. The longer you move it, the better. This significantly 
increases the cryptographic strength of the encryption keys. Then 
click Format to create the volume. 


VeraCrypt 


Randomness Collected From Mouse Movements 


Help | «Bak [ Format Cancel 


187 


এবার Ok এ ক্লিক করুন | 


& 7. & সা ৯০৭০ ন oe বৰি ৰ 
OoOrtume ~resation ৮৪ 1৪:71 9 কর 






VeraCrypt Volume Creation Wizard 

















mounted/accessed using the drive letter H:, which is currently assigned 
to it! 


i IMPORTANT: Please keep in mind that this volume can NOT be 






To mount this volume, click 'Auto-Mount Devices’ in the main 
VeraCrypt window (alternatively, in the main VeraCrypt window, click 
‘Select Device’, then select this partition/device, and click 'Mount'). The 
volume will be mounted to a different drive letter, which you select 
from the list in the main VeraCrypt window. 





The original drive letter H: should be used only in case you need to 
remove encryption from the partition/device (e.g., if you no longer 
need encryption). In such a case, right-click the drive letter H: in the 
‘Computer’ (or ‘My Computer’) list and select ‘Format’. Otherwise, the 
drive letter H: should never be used (unless you remove it, as described 
e.g. in the VeraCrypt FAQ, and assign it to another partition/device). 


ক্লিক করুন। 





Hidden Volume Format 
VeraCrypt Volume Creation Wizard 


The hidden VeraCrypt volume has been successfully created and is 
ready for use. If all the instructions have been followed and if the 
precautions and requirements listed in the section “Security 
Requirements and Precautions Pertaining to Hidden Volumes" in the 
VeraCrypt User's Guide are followed, it should be impossible to prove 
that the hidden volume exists, even when the outer volume is mounted. 


WARNING: IF YOU DO NOT PROTECT THE HIDDEN VOLUME (FOR 
INFORMATION ON HOW TO DO SO, REFER TO THE SECTION 
“PROTECTION OF HIDDEN VOLUMES AGAINST DAMAGE" IN THE 
VERACRYPT USER'S GUIDE), DO NOT WRITE TO THE OUTER VOLUME. 
OTHERWISE, YOU MAY OVERWRITE AND DAMAGE THE HIDDEN 


VOLUME! 





168 
এবার Exit এ ক্লিক করে গোপন ভলিউম তৈরীর পক্ৰিয়া শেষ করুন | 


* VeraCrypt Volume Creation Wizard 





"S Hidden Volume Created 


N PEEN ন] = 
Li MEL f Y - 
A খু 

i 


The VeraCrypt volume has been created and is ready for use. If you 
wish to create another VeraCrypt volume, click Next. Otherwise, cick 
Exit. 


VeraCrypt 











189 


এনক্রিপশন 





GPG: 


এটা হচ্ছে জিপিজি এলগরিদম ব্যবহার করে ম্যাসেজ বা ফাইল এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার 
একটা সফটওয়্যার | কোনো ম্যাসেজ বা ফাইল যদি আপনি এনক্রিপ্ট করে কারো কাছে পাঠান 
তাহলে শুধুমাত্র যার Key সিলেক্ট করে দিবেন সেই পড়তে পারবে অন্যকেউ পড়তে পারবে না | 
আসুন আমরা এর ব্যবহার পদ্ধতি গুলো ধাপে ধাপে জেনে নেই I 


ওপেনঃ 


জিপিজি এর পোর্টেবল সফটওয়্যারটি আপনাদেরকে সরবরাহ করা হবে তাই এটার ইসটল করার 
প্রয়োজন হবে at আপনাদের যে ফাইলটি দেয়া হবে সেটি দেখতে নিচের চিত্রের মত হবে | 


CIOL di ৮ Computer ৮ Local Disk (P:) » Softs » New folder ৯ ~ | কী || Search New foldes 








File Edit View Tools Help 


Organize ক্ষ Include in library v Share with ক্ষ New folder 


Name late modifiec ype 
এ Favorites lame Date modified Typ 


4» TorChat - Shortcut 1 Gpg4usb 2/17/2016 1:53 PM File folder 


4 a Libraries 


আপনারা Gpg4usb এর উপর ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত একটি নতুন উইন্ডোআসবে 
| সেখান থেকে সবার নিচে start_windows.exe এর উপর ডাবল ক্লিক করুন I 











Organize ক্ষ Include in library v Share with v New folder 5 [7 © 
«ir Favörtes N : Date modified Typ 
i£» TorChat - Shortcut '016 1:53 PM File | 
1016 1:53 PM File 
016 1:53 PT File j 
1 016 1:53 Ph File f 
1 53 PM File 
11 11:16. File ৰ 
1/1 11:1! Appl t KE 
[ই Computer 1 14 11 File KB 





t Local Disk (C:) 
Cx» Audio (D:) 


start windows.exe এর উপর ক্লিক করলেই GPG ফাইলটিওপেন হয়ে যাবে 1 নিচের চিত্রে 
লক্ষ্য করুন | আমরা আমাদের পরবর্তি সব কাজগুলো এখান থেকে সম্পূর্ণ করবো । 


[ Fite Edit Crypt Keys Steganography View = Help 


Oda! & & L3 x4 ia <= «e aga [3 


: New Open Save Encrypt Decrypt Sign File. ~ : Manage keys  Importkey, Copy Paste Select All 


encrypt for: 

















নতুন Key তৈরী করাঃ 


নতুন Key তৈরী করার জন্য প্রথমে জিপিজি ফাইল থেকে Manage Keys এরউপর ক্লিক করুন | 
নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 





ŠE gpg4usb 
File Edit Crypt Keys | 2 3 View A al 
U@dad:: a 
: New Open Save |: 


ll | Name EMail 


Q5 হি 


QJ B Select All : Quote Remove spacing 
ex 











Manage Keys এরউপর ক্লিক করার পর যে Page আসবে সেখান থেকে Key (১ নং) তে ক্লিক 
করে Generate Key তে ক্লিক করুন | নিচের চিত্র লক্ষ্য করুন ৷ 





Import Key From... 25 | 
Export To File Export To File Export To Clipboard 
Export To Clipboard EMail 


Delete Checked Key(s) 


তনত ]2 


191 


Generate Key তে ক্লিক করার পর Key তৈরী করার জন্য নাম, ইমেইল, পাস ওয়াৰ্ড দেয়ার 
জন্য একটি উইন্ডো আসবে | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


OHNE 


"© Generate Key < D 


Name: 1 
E-Mailaddress: Jay @Sanderson.com 2 


Comment: 





Expiration Date: 17/02/2021 [] Never Expire 


keysize (n BIO) = 0৯4 

Password: Strength 
Password: Weak -> Strong 
Repeat Password: 


— — 55০6 


আমি এখানে Name এর ঘরে একটি নাম Jay24 লিখে দিয়েছি । ইমেইলের ঘরে একটা ফেইক 
ইমেল এড্রেস লিখে দিয়েছি । এখানে অরজিনাল ইমেল এড্রেস দিতে হবে না 1 তবে ইমেল 
এড্রেস এর ফরম্যাট অরজিনাল এর মত দিতে হবে | Expiration Date এর ঘরে Never Expire 
টিক মার্ক করে দিবেন | KeySize এর ঘরে আমি ২০৪৮ বিট করে দিয়েছি | আপনারা চাইলে 
আরও বাড়াতে পারেন | বিট আরও বাড়ালে সিকিউরিটি আরও বাড়বে | তবে ২০৪৮ বিট 
রাখলেও সমস্যা নেই । পাসওয়ার্ড এর ঘরে একটি পাসওয়ার্ড লিখে দিয়েছি এবং কনফার্ম এর 
ঘরে পাস ওয়ার্ডটি পুনরায় লিখে দিয়েছি | আপনারা আপনাদের মত করে পাসওয়ার্ড লিখে দিন | 
তবে পাসওয়ার্ড এর ফরম্যাট এ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং সিম্বল দিয়ে 
দিন ( যেমন, #Bangla654%) | এভাবে দেয়ার কারণে পাসওয়ার্ডটি শক্তিশালী হবে 1 আমি 
এভাবে দিয়েছি তাই চিত্রে ৬ নং এ দেখুন পাসওয়ার্ড Strong দেখাচ্ছে | এভাবে সব ইনফরমেশন 
দিয়ে OK (৭ নং) ক্লিক করুন | Ok করার পর Key জেনারেট হতে থাকবে | নিচের চিত্রে লক্ষ্য 
করুন | 





192 


Generating Key... 


Collecting random data for key generation. 
This may take a while. 


To speed up the process use your computer 
(e.g. browse the net, listen to music,...) 


| OO | 





Key তৈরী হয়ে গেলে Success ম্যাসেজ দেখাবে | নিচের চিত্রে লক্ষ্য করুন I 
í জট Success =| 


New key created 








এবং আপনার তৈরী করা Key টি GPG এর পেজে দেখতে পাবেন | 





** gpgtust ০০২ == 


File Edit Crypt Keys Steganography View Help 


|] E & à [এ ও]: € & oo [এ 1:1১] E 


New Open Save Encrypt Decrypt Sign Verify File... Manage keys Import key, Copy Paste Select All Quote Remove spacing 


tete T 


Name EMail 


O SE Jay24 Jay@Sanderson.c. 








পাবলিক Key সেভ করাঃ 


আপনার তৈরী করা পাবলিক ও সিক্রেট Key সেভ রাখার জন্য জিপিজি পেজ থেকে Manage 
Keys এর উপর ক্লিক করুন । নিচের চিত্র লক্ষ্য করুন । 


| [ gpg4usb 
File Edit Crypt Keys Steganography View Help 
(Ju Hm» â এ. 
New Open Save Encrypt Decrypt Sign Verify File... [| Manage keys Importkey, | Copy Paste Select All Quote Remove spacing 
untitled 1.txt [£3 Encrypt for: ex 
| Name EMail 








al U dia E 


এরপর আপনার Key টি টিক মার্ক করে দিয়ে Export To File এ ক্লিক করুন 1 নিচের চিত্রে 
দেখুন | 


193 
( "© Keymanagement « || © ji Sn | 


File Key 


em X Sl 8 


Import key from, Delete Checked Key(s) § Export To Fili Export To Clipboard 
Name EMail 





UE Jay24 JayGSanderson.com 


এখন আপনার Key সেভ করার অপশন আসবে । এখন আপনি যেখানে আপনার Key সেভ 
রাখবেন সে ফোল্ডারটি নির্ধারণ করে দিন 1 নিচের চিত্রে লক্ষ্য করুন আমি Key Backup নামে 
একটি ফোল্ডার নির্ধারণ করে দিয়েছি ৷ ফোল্ডার নির্ধারণ করে Open এ ক্লিক করুন | 


Organize v New folder 














a Music < Name Date modified Type ^ 
i| Pictures $5 Instrution 1/25/2016 3:43 PM File fol 
E Videos AM IT Dawra 2/2/2016 12:49 PM File fol 
J. IT Project 1 2/1/2016 3:30 PM File fol 
1 


SE Computer | Ke /27/2016 6:06 AM File fol — 
& Local Disk (C:) 2/17/2016 2:40 PM File fel = 
cx» Audio 002) । 25/2016 4:06 PM File fol 
cow Video (E:) Jo Massage 1/2016 11:34 PM File fol = 
c» Books (F:) J) Meal 20/2016 8:30 PM File fol 
ca Local Disk (L:) Jo Nochiha /2016 4:15 PM File fol 
cə Local Disk (P:) 4e Opps 17/2016 10:06 AM File fol 





J m 








1/ 
l/ 
1 এ 


OA IDA TM LAO 4.3 = MAA ES জিন 


Th P 





=, P | 
> — = 





Filename: Jay24 Jay@Sanderson.com(665F33093E57184F)_pub.asc E 


Save as type: | Key Files (^.asc *.txt) T 


Open এ ক্লিক করার পর পরবর্তি পেজে Save এ ক্লিক করুন । আপনার পাবলিকটি সেভ হয়ে 
যাবে | পরবর্তিতে অন্য কাউকে আপনার এই পাবলিক Key টিই দিবেন | 


194 








“8 Export Key To File | 
| i E = E | | এ << Local Disk Socal tek US) e. ৮ Bo Men Bn Le Backup ~ | ++ | | Search Key Backup 
Organize New folder Hz শল eo. 
a Music z Name á Date modified Type 
18০০1 Pictures 
i E Videos No tems match your search. 


উজ Computer 
£L Local Disk (C:) 
com Audio (D:) 
cw Video (63) 
cw Books (F:) 
com Local Disk (L:) 
cow Local Disk (P:) 








” স্যর ট T 42 EOE d r 
File name: ~ 
Save as type: | Key Files (*.asc *.txt) ~ 





> Hide Folders 


সিক্রেট/প্রাইভেট Key সেভ করাঃ 
প্রথমে Manage Keys তে ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 


ŠE gpgusb 
File Edit Crypt Keys Steganography View এ 
Dwn â au Ean @€laoa at 
: New Open Save |: Encrypt Decrypt Sign Verify File... Sign Verify a "a Importkew |: Cop Copy Paste SelectAll : Quote বদলি 


|| | Name — EMail 



























এরপর পরবর্তি পেজে তৈরি করা Key এর উপর কার্সার রেখে রাইট ক্লিক করুন ৷ এবার Show 
Keydetails এর উপর ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 





: Import key from, Delete Checked Key(s) Export To File Export To Clipboard 





পরবর্তি উইন্ডো থেকে Expert Private Key এর উপর ক্লিক করুন | নিচের চিত্রে দেখুন | 


195 





20-8 f 2043 

Never / Never 

RSA f RSA 

17. Feb. 2016 / 17. Feb. 2016 
S6SFS3S093E57184F- 


S598 B-H59 9-459 240D OSEF 88588 GOS 3309 SES? 184 


Private Key 


| Exporting private Key 
You are about to export your private key. 


This is NOT your public key, so don't give it away. 
Make sure you keep it save.Do you really want to export your private key? 





এবং শেষে পরবর্তি উইন্ডো থেকে Save এ ক্লিক করে আপনার প্রাইভেট Key টি সেভ করুন | 


— দা 


১ চু 








Name = Date nios 


|_| Jay24 Jay&9 Sanderson.corn(665F33093E57... 2/17/2016 2:45 PM 


SES Computer 
& Local Disk 02) 
cw Audio (D:) 
c= Video (E:) 
c» Books (F:) 
cs Local Disk (L:) 
cə Local Disk (P:) 


arm -- 


File name: = t Jay @ Sande 5656220 = A ! ৷ সিল = | | 


Save as type: | Key Files (^.asc ^.txt) ~ 


_ Hide Folders 





আপনার প্রাইভেট Key নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন | কারণ পরবর্তিতে কোনো কারণে 
জিপিজি করাপ্টেড হলে আপনি নতুন করে আপনার প্রাইভেট Key ইম্পোর্ট করতে পারবেন | 


Key Import করাঃ 


196 


অন্য কারও Key Import করার জন্য Import Key থেকে File এ ক্লিক করুন | নিচের চিত্রে 
লক্ষ্য করুন | 


ইহ 9994.956 না 





File Edit Crypt Hm ‘Steganography View ই 








| ৰ] ক 5)17 alo = |} 
| Decrypt Sign Verify .. . Manage keys 00 : Copy Paste Select All ` Quote Remove spacing 
crypt for: Bx 


Name — — EMail 







দি Open Save 





Clipboard | SE Jay24 Jay@Sanderson.c... 


Keyserver 


এখন Key সিলেক্ট করার অপশন দেখাবে | আপনি যে Key ইম্পোর্ট করতে চান সেটি সিলেক্ট 
করে Open এ ক্লিক করুন | 


REV E a 
- — E Il 7 = — ———— — | 3 
-Ta i : | 

— — ~x 2 tM OO "= -- 7 শ্ার্ুল — - oe 








= Name 1 Date modified Type 
dl Libraries 
aj’ Music সস , 
z =) Jack24 Jack@Butler.com(C13240380858692F)_ pub.asc চু 
Sc 4 Type: ASC File SC 
E videos Size: 1.70 KB 


| Date rnodified: 2/17/2016 5:53 PM 
SES Computer 
ZL Local Disk (C:) 
cC» Audio (D:) 
cow Video (E:) 
cw Books (F:) 
cow Local Disk (L:) 
c= Local Disk (P:) 


সা < 
o_o 





File name: Jack24 Jack&oButler.corn(C132403: ~ 





এখন পরবর্তি উইন্ডো থেকে Ok এর উপর ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন I 


197 


কি Key দল লুল ভল 
Genral key import info 
Considered: 


1 
Imported: 


1 


Name Email Status 


Fingerprint 











Ok এর উপর ক্লিক করার পর জিপিজি মূল পেজে আপনার ইম্পোর্ট করা Key টি দেখতে পাবেন 
| নিচের চিত্রে লক্ষ্য করুন | 


‘i gpg4usb - 





File Edit Crypt Keys Steganography View Help 


Uwe à auus « € gno x. চু 


Encrypt Decrypt Sign Verify Fie., ^ Managekeys Importkey, : Copy Paste Select All Quote Remove sı spacing 
ty ত 
| | Name EMail 

ia Jack24 Jack@Butler.com 
E & Jay24 Jay@Sanderson.c... 


আপনার নির্ধারিত Key ইম্পোর্ট হয়ে গেছে । এখন আপনি এই Key সিলেক্ট করে ম্যাসেজ বা 
ফাইল এনক্রিপ্ট করতে পারবেন | 


ম্যাসেজ এনক্রিপ্ট করাঃ 
আপনি যে ম্যাসেজটি পাঠাতে চান সেটি লিখুন (১ নং) | ম্যাসেজ লিখা শেষ হলে যাকে আপনি 


ম্যাসেজটি পাঠাতে চান তার Key সিলেক্ট (২ নং) করুন | আপনার প্রাইভেট Key টিও (৩ নং) 
সিলেক্ট করে দিন ৷ এখন Encrypt এর উপর (৪ নং) ক্লিক করুন । নিচের চিত্রে লক্ষ্য করুন | 









৪৮ gpgdusb 
File Edit Crypt 





ek === 


?= Steganography View Help 


Oew@al@alagvwa@ « & aoo 0o & 


New Open Save | LJ Decrypt Sign Verify File., © Managekeys Import key, . Copy Paste Select All | Que Remove spacing 


n ভিউ 














Name EMail 
2 (E Jack24 Jack@Butler.com 
Jay@Sanderson.c... 





করুন | 


‘File Edit Crypt Keys Steganography View Help রা 


awd) (à à DAA; € e ado oO 0G E 


New Open Save - Encrypt Decrypt Sign Verify File. v Manage keys Importkey © Copy Paste SelectAll - Quote Remove spacing 


ছাল ED ma revit: ax 


"P 
—— BEGIN PGP MESSAGE ——- | Name EMail 
Version: GnuPG v1 i 

Jack24 Jack@Butler.com 

hQEMA 5eOPZlzL tn6AQf/dBX4yCUd4zu7Sm 1QnvxJaiTwXJOQGYFQnad6Vy/VphsLECX 
ICBh --GarbMUdDKtpLSevpaTvVTunJ/ --g 2hgtoIhOmD Y ZrS6uuRmjtCvqtozQnm4C হজ Jay24 
XTUtbaj5bE1SAaXVbSmzReEOPcy6JO465p3i 1GKi945tmhVVZToGe 7jiQiDb YRXMFG 
kknFg2098FBoPDKS8OJVQ2OoyTc9bQSjc --efaWB /hRYuP /s 1PzsSrgcsOQ / 11303 
cjJ5qHROuX 4vjf6Nf --nMR.qJkxsAzTWI/Hhh4urnjR 5 1A 7w4zC 5A4+8Wed3+GLuEhv 
igRdsxiuxAtSoe5 1ROWYMS8o0BSoFMEIBRielvG Yqkl SoUBDAMuf /knzoazfwEIAIwh 
7id 1ZF 329Ppwvg3NOW fiisdeQe4O8grZ 5xigRO 2DjV /pEBF YdakrosvV 3ktjVpC82 
USqxVINOV/nJxBP -HHqUSfhQL 7ndV/9v 3648hbz 7sf 7QW wsSalPnoó6ziTcjBGLhfyk 
WuknNOCoSw --GCUWwSITS82FdS8L GCESPndI/97/7cBcgizVv8Cókzp -Hkh 1K4odl 7tnB 
njiXxnCpFupfc9ISnwt9HntCLtO y0jllo9 1C 7v;NatjnpHT 4o yX 5Q 2jNM /bq 1qu3LQ 
-CAHhZBZBARDrpqFXkKRN77Bh3J3J4u/t66jqO /SQafLUls 78rlxxOsLU --uxfyiEmL Ws +v 
RwY 4ElwfliDJO 7IOZvwHSXwHu33D3kTT 4V/bDuMGHGFASH JkiOme +FKdDTeOsacxil 
eMuJ3/j--CC9CA /pMvYiGs9N73QFVx4iCjEyzoAOUt4PIOO4Y6YTeyT8godu4L 10116 
nHB3FN7ZCICrGSKK2da8 / 
=e +fX 
| PGP MESSAGE-—-— 


Jay@Sanderson.c... 





এখন আপনি এই ম্যাসেজটি যার Key দিয়ে এনক্রিপশন করেছেন তাকে পাঠাতে পারেন 
আপনি ম্যাসেজের হেডিং মুছে দিয়েও পাঠাতে পারেন । এক্ষেত্রে Steganography থেকে 
Remove PGP Header এর উপর ক্লিক করলেই হেডিং মুছে যাবে | নিচের চিত্রে লক্ষ্য করুন | 


কি ০০০০ a ee rE 
File Edit Crypt Keys View Help — 7 E mm 
E "Remove PGP Header E E = 
Jen: [Remove PGP Header] € ৰথ, G,9, 8 EE 
‘+ | Manage keys Importkey, - Copy Paste [চম৮৯৬৬%%| j ncn Remove "ng 

















New Open Save E Add PGP Header 


- 
E BEGIN PGP MESSAGE-—— | Name EMail 
| ersion: GnuPG v1 ত | 








i Jack24 Jack@Butler.com 
.| hQEMASeOPZlzLtn6AQf/dBX4yCUd4zu7Sm 10nvxJaiTwXJQGYFQnad6WVph8LECX 
| ICBh 4 GarbMUdDKtpL8ewpaTvVTunJ/ -g2hgtOThOmD Y ZrS6éuuRmjtCvqtoZOnm4C Z নি 
XTUtbaj5E 15AaXVbSmzReEOPcy6JO465p8i 1GKi945tmhWZToó6e 7jiQiDbYRXMFG s রি ০ | 
kknFg2098FBoPDK80JWQ200yTc9bQ8jc+efaWB/hRYuP /s 1PzsSrgcs0Q/1F1J0J 
GISqHROuUX4vjf6Nf+nMRgJkxsAzTWI/Hhh4urnjR5 1A 7w4zC 5A +8Wed3+GLuEhv 
| 1gRdsxiuxAt505 IROWYM80BSoFMEIBRielvGYqkl 3SaUBDAMuf/knzoazfwWEIAI«wh 
| 7Zid1ZF329Ppwvg3NOW fiisdeQe 4O8gr Z 5xigRQ2Dj V [pEBF YdaKrosV 3ktjVpC82 
USqxVINOWnJxBP -HHqU9fhQL 7ndW9V 3648hbz 7sf 7QW wsSalPno6ziTcjBGLhfyk 
WuknNQCo9w -GCUwSIT82Fd8LGCESPndI/97/7cBcgiZVv8C6kzp +kh 1K4odl 7tnB 
njiXnCpFupfc98ISnwt9HntCLtO y0jllo9 10714501701 40yX 5Q2jNM/bq 1qu3LQ ! 
| +AHhZBZBARDrpagFXkKRN77BhJJ4u/t66jg0/SQafUs 78rlxx0sU +uxfyiEmLWs+v 
| RwY4ElwfliDJO 71OZwHSXwHu33D3kTT 4WbDuMGHGFAG8HJki0m6 +FKdDTeOsacxil 
| eMuJ/fj 4 CC9CA/pMvYiGs9N73QFVx4ICjEyzoAOUt4PIOO04Y6YTe yT8godu4L füm6 
] nHB3FN7CICrGSKK2da8/ 


-----END PGP MESSAGE --— 








| File Edit Crypt Keys _ Steganography View Help 


Jad â 2459 ফ € onono E 


. New Open Save Encrypt Decrypt Sign Verify File., © Manage keys Import key : Copy Paste SelectAll © Quote Remove spacing 


type sx 


hQEMA SeOPZlzL tn6AQf/dBX4yCUd4zu 75 1Q0nvxJaiTwXJQGYFOnad6W Vph8LECX | | Name EMail 
ICBh --GarbMUdDKtpL8ewpaTvVTunJ/ *-g2hgtüTIhümDYZrS6uuRmjtCvqtoZQnm4C 

XTUtbaj5E 15AaXVbSmzReEOPcy6JO465p8i 1GKj945tmhWZTo6e 7jiQiDbYRXMFG Jack24 Jack@Butler.com 
kknFg2098FBoPDK8OJWQ2OoyTc9bQ8jc--efaWB/hR YuP /s 1PzsSrgcs0Q/1F1JOJ 

cjj5aqHROuX4vjfeNf --nMRqJkxsAzTWI/Hhh4urnjR 5 1A 79 420 5A +8Wed3+GLuEhy চু 

igRdsxiuxAt5o5 1ROWYM80BSoFMEIBRielvGYqKI 30UBDAMuf/knzoazfwEIAIwh লি i টি পারত 
7idiZF329Ppwvg3NOW fiisdeQe4O08grZ 5xigRQ2DjV /pEBFYdakKrosV 30082 
USqxVINOWnJxBP HHqUSfhOL 7ndW9V 3648hbz 7sf 7QW wsSalPno6ziTcjBGLhfyk 
WuknNQCo9w --"GCUw8IT82Fd8L GCEBPndI/97/7cBcgiZVv8C6kzp +kh 1K4odl 7tnB 
njixnCpFupfc9ISnwt9HntCLtO y0jllo9 1C 7v/NatjnpHT 4o yX 5Q2jNM/bq 1qu3LQ 
-AHhZBZBARDrpaFXkKRN77BhJJ4u/t66jqO /SQafUs 78rlxx0sU +uxfyiEmLWs+v 
RwY4ElwfliDJO 71OZwHSXwHu33D3kTT 4WbDuMGHGFA8H Jki0m6 +FKdDTeOsacxil 
eMuJ/j--CC9CA /pMvYiGs9N73QFVx4iCjEyzoAOUt4PIOO4Y6YTe yT8godu4L fümó 
nHB3FN7CICrGSKK2da8/ 

=e +fX 


























ম্যাসেজ Decrypt করাঃ 


ধরুন 15024 আপনার Key সিলেক্ট করে আপনাকে একটি ম্যাসেজ পাঠিয়েছে । এখন আপনি 
ম্যাসেজটি Decrypt করবেন | আপনি ম্যাসেজটি কপি করে জিপিজি এর ফাঁকা জায়গায় Paste 
করুন ৷ এবার Decrypt এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 





d n 1 এ 
CEE om ++ শিপ শী শী শী পা শিপ E 


File Edit Crypt Keys Steganography View Help 


759 arspds «v «4 600.23 হি 


New Open Save — Encrypt Sign Verify File. Manage keys Importkey, . Copy Paste Select Al - Quote Remove spacing 


eem 0 ex 


-----BEGIN PGP MESSAGE ----- EMail 
Version: GnuPG v1 a " 
Jack24 Jack@Butler.com 


hQEMA 5eOPZlzLtn6AQf/dBX4yCUd4zu75m 1QnvxJaiTwxJQGYFQnad6WVph8LECx 
ICBh +GqrbMUdDKtpL8ewpaTvVTunJ/+g2hgt0IhOmDYZrS6uuRmjtCvqtoZQnm4c 
XTUtbaj SE 15AaXVbSmzReEOPcy6JO465p89i 1GKiI945tmhWZTo6e FjiQiDbDYRXMFG 
kknFg2098FBoPDK80JWQ2OoyTc9bQ8jc-efaWB/hR YuP /s IPzsSrgcs0Q/1FT3OJ 
cjJ5qHROuX4vjf6Nf --n MRqJkxsAzTWI/Hhh4urnjR 5 1A 7w4zC 5A 4-8Wed3 4 GLuEhV 
igRdsxiuxAtSo5 1ROWYMSoBSOFMEIBRielvGYqKl 3SaUBDAMuf/knzoazfwEIAIwh 
7Zid1ZF329Ppwvg3NOW fiibdeQe4O08gr Z5xigRQ2DjV /pEBFYdgKrosV 3ktjVpC82 


£x? Jay24 JayGSanderson.c... 


USqxVINOWnJxBP -HHqU9fhQL 7nd W9V 3648hbz 7sf7QW wsSalPno6ziTcjBGLhfyk 1 
WuknNQCo9w 4GCUwB8IT82Fd8LGCESPndI/97/7cBcgiZVv8C6kzp +kh 1K4odl 7tnB 
njiXnCpFupfc9ISnwt9HntCLtO y0jllo9 10750110111 4o0yX 5Q2jNM/bq 1qu3LQ 
+AHhZBZBARDrpqgFXkKRN77BhJJ4u/t66jqO /SQafUs 78rlxxOsU +uxfyiEmLWs +v 
RwY4ElwfliDJO AOZWHSXwHu33D 3kTT 4WbDUMGHGFA8H JkiOm6 +FKdDTeOsacxil 

eMuJ/j-CC9CA /pMvYiGs9N73QFVx4iCjEyzoAOUt4PIOO4Y6YTe yT8godu4L 10016 
nHB3FN7CICrGSKK2da8/ 

=e +X 

Es PGP MESSAGE----- 








Decrypt এ ক্লিক করার পর পাসওয়ার্ড দেয়ার ডায়ালগবক্স আসবে | আপনি Key তৈরী করার 
সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সে পাসওয়ার্ড লিখে দিয়ে Ok এর উপর ক্লিক করুন | 





এখন আপনি আপনার ম্যাসেজটি দেখতে পাবেন নিচের চিত্রে লক্ষ্য করুন | 


201 
সা রা 








| File Edit Crypt Keys Steganography View Help — i | - 

|: =a | |: |; — 
Jea; & 4 A al): & Jo UiB E 
New Open Save i Encrypt Decrypt Sign Verify 706. E Manage keys Importkey | Copy Paste Select All Ji Quote Remove spacing 


I = 


P3 


aswrb, |. Name = EMail 











Vai kmon achen? kothay, kokhon asbo janan iA. Jack24 Jack@Butler.com 


wassalam..| © Jay24 JayGSanderson.c... 





আপনাকে পাঠানো Encrypt ম্যাসেজটি যদি দেখতে নিচের ম্যাসেজটির মত হয় অর্থাৎ যদি 
ম্যাসেজের হেডিং না থাকে এবং ম্যাসেজের মধ্যে অতিরিক্ত স্পেস থাকে । নিচের চিত্রে লক্ষ্য 
করুন | 


ডে [== == 


File Edit Crypt Keys Steganography View Help 


Ow E E E E v oN bi তং a g s : Quote Remove spacing 


: New Open Save : Encrypt Decrypt Sign Verify File. : Managekeys Importkey, : Copy Paste Select All 


পপ 5 


hQEMA 5eOPZlzLtn6AQf/TtOH 1S50FNDHOGnnGaKlp 3MS6hzNHIx8WmqOl3iGsKpsw ^ | EMail 
Jack24 Jack@Butler.com 





n 




















SR 7JCKU/YCHEmEfbRfyVkV 3SXelzfqt) +seuLViDCC 3bj43ue0eSr +yD32/0gQDN 
BkVJ5JmQJG9zANgn9 1Ki668lDiiVo Sshhj SuG fxw6uz 1Hz 7F z 7UL 1BOiwvA 4-5P Ji 


£x* Jay24 Jay@Sanderson.c... 


1QG56DD 1u7qXAVXPVxH2sLvbG03dj8/2V4p/3W JfSAFQkgSsDOO 2zHu 4JJuTXQk 
DU -HrzmMT6RXwMXky 28TE 1smYPX 1IB2vHG SMXVYoeK2Ze22d45Zn80 3Alru/RkG4 
v3xwW yMark 2cEp 7kWHIOn8 /yo21Y --SDP6lUaSn77xoUBDAMuf/knzoazfwEH +wbF 
NMbObG4QisEqigGhFNdD85 7OutcrGmH379Zub /jnzOpJ 13P6Kh0 1RMRNf7KciBZ9 


z/RYVg84U0vGQ73rnBOm604p in 1GsnNt8x 5fBkUP yH3A 2ZVPBEMUSUNw YG3nwpkl5 


rn5IDFJLuotkSGc8HVo40BtV4XL 5GfriqcNSpruXcxGbCnzZhUSszDT 3e -IGYSix 
QJXRKHZ72MPCjJ3CbOm6édxc9AV0eQ8xdMwcjdüsScs30cY6TR63Q «al 15x +Pki3n 





Y 5tmwHVciy 5SXSuzDAOHSeAEr9OvQVZrELpP 4z8ZwsuOZTOYmll 2£9RP 40 7ZLBFA Wi 





তাহলে প্রথমে Remove spacing এ ক্লিক করুন | তাহলে অতিরিক্ত স্পেস কমে যাবে | এরপর 
Steganography থেকে Add PGP Header এ ক্লিক করলে হেডিং যোগ হয়ে যাবে | নিচের চিত্রে 
লক্ষ্য করুন | 


** gpg4usb si ine M Uc. 
File Edit Crypt Keys § Steganography É Vi Help 

a 9. m 4 Remove PGP Header e eg Gu E E [>] 

New Open Save " Add PGP Header | 3 .. . Managekeys Importkey, : Copy Paste Select All Quote Remove spacing 


ptt X 


BEGIN PGP MESSAGE----- 4 


hQEMA SeOPZlzLtn6AQf -IMdGK4rXQkfTHvntyy 3BtXxO /qxkpyK4Gnr5 fifjyRsd Jack24 Jack@Butler.com 
rjEKSHDH84hr VG 1 HHIMYkMoZGAecisysHXeph 7dh 7h4hf2DGwsEg5 +bcWYOcwlg 
hQcyHksliH3iZCdiXqRVPmZvtHsqQNI/g --04Mle 441K80F ZnNV 3SuoAHOTMP 1539 38 | 

q3xtngKjONGAg9qWXxFLyX -H8vebdeVJYrtITb3--aZfspNOiBAfvf4zBkpC7ixDDq ১০৩০ টানি ae 
4md/fUb59GR8qD3+ksieuY S9qlZhEWdSqUBOOkTog8z0 +bxxuNei IRjfMVoitY VOi 
GMOSo5F9031D5FdXLVRUUpZAYpIgRTIz4PcZw2r /(kSUBDAMuf /knzoazfwEH/jLB 
FYM/tWjYIkhKnVligzcyLEhBzxtJMJsZBz9AimmIhMw60rDvfGBrwLzQMrzCjvzK 

1B 1Xt/Shj5DFXLY +E5x4qy 1XdbbqrSRenO3c4B3bUI 5G /qB4cJEOB 3dmPVHPsOla 

TT 3VrOk/DRFsUUs Y 6unBFnm55P 7JkY w70xCGxPnEISCOG7StKHr 1Zdl 3m488zXa8 
UjQaA2/6bArJ/A7Z26FSh6PDweEVwl6SH8VUeeEaFwwhOYNV +6Wm 1J8Bm8Wb Yu5ozA 
5nQiKdpGA 2ZAZ5A3lqxE 7sjUxXD2sBbCODRaOUaxpxhANJGmkMBziYEPqmDHpSEav 
o02gXD7I2rlUyNumB6pbScwFqDPbyajHVIpCiTR8kcgUGUobDZEGVviC9 +6bYRjO2w 
G2e04CovOs 1cgxytY 3sQ --Q6ltIsdXU 5ELvvPkjislh6e +hkcHwzjN +qZaPsY 7gTf 

uOX 1j 1DJv4QyawCAeuD /SYvzZJNmkpXuC93IvO0c6yQzcO 5g - 


END PGP MESSAGE—— f = 














—em 


উপরের চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্পেস কমে গেছে এবং হেডিং যোগ হয়েছে | এখন 
Decrypt এ ক্লিক করলেপাসওয়ার্ড দেয়ার ডায়ালগবক্স আসবে | আপনি Key তৈরী করার সময় 
যে পাসওয়ার্ড দিয়েছিলেন সে পাসওয়ার্ড লিখে দিয়ে Ok এর উপর ক্লিক করুন | নিচের চিত্রে 
লক্ষ্য করুন 





দল gpg4usb [= | 2 


Fue Edit Crypt Keys 








Ta wm al; « «ian alin চু 


Mew Open Save Encrypt Sign Verify File... Manage keys Import key Copy Paste Select All Quote Remove spacing 
= untitled1.txt [3 Encrypt for: B x 





—--—BEGIN PGP MESSAGE —-- 


















hQEMA SeOPZlzLtn6AQf/TtOH 1sQFNDHOGnnGaklp 3MS6hzNi 
SR. 7JCKLI/Y CHEmEfDbR fy VEV 3SXelzfqt3 +seuLviDCC 3bj43ueoe 
BkVv353mQJG9zANan9 1Ki668lDiivo 5shhj 5uGfew6uz 1172 = 
না 21305551000 1u7qXAVXPVxH2sLvbGO3djS8/2VN 4p/3W JfS3 AFOkg 
pU HrzmMT6RxXwMxky 28TE 1smYPX 116 2vHG 5MXVYoeK2ze 
voxwW yMarkK 2cEp 7kVv/HIOnS8 /yo21Y --SDPelUaSn77xoUBD^A 
NMbObGdZA4QisEqigGhFNdDS8S 7OutcrGmH379zub /jnzOpJ 1 326 
SgFViwP JwlV/ORFpO-4--08yzVXLY3OsyBoimOcZTVVUtUESoy 
zf/RYVgs4UO0vGQ73rnBOmóO0-4p 1n 1GsniNtS8x 5fBkUPyH3A 2VPE 
rn5IDFJLuotkSGcSHVo-4OBtV 4XL 5G friqcNSpruxcxGbCnzZhuss 
QJXRKHZ72MPCjJ3CbOmédxc9AVOeQS8xdMwcjdOsScs30cY6 
Y 5tmwHVciy 5X9uzDAOHSeAEr9SOvOVZrELpP4zS8ZvwsuOZzTO 
IHfRnJw 59pz 5VmY 4SriKPdvGb 5uL 2GS8NYHBSgts8sVQoOtw 
rK --TKVVvMKblOHuagGjA 4-7wygk5wBBTSYISPOdSmXLa4/6 4MFdLrGaqg= 
31) 

—— — END PGP MESSAGE —— 


Jack@Butler.com 


Jay@Sanderson.c... 





Ok এর উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে পাঠানো ম্যাসেজটি Decrypt হয়ে যাবে | নিচের 
চিত্রে লক্ষ্য করুন 


b gpg4usb [-=>|-=৷ men 


File Edit Crypt “ae | 2 [3 View t" i 
Owgd!) à © e & m dog, E 
- Copy Paste Select All |; Quote Remove spacing 














| New open Seve tent Deant Verify E 


ভা ox 


aswrb, | | Name | EMail 

















Vai kmon achen? kothay, kokhon asbo janan iA. Jack24 Jack@Butler.com 


wassalam..| £X? Jay24 Jay@Sanderson.c... 





নতুন,পুরাতন ফাইল ওপেন এবং সেভ করাঃ 


নতুন ফাইল ওপেন করার জন্য New এর উপর (১ নং) ক্লিক করুন | untitled নামে নতুন 
একটি ফাইল ওপেন হবে । নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 
** gpgáusb E | Le. Jmm 


_ o . za 
E. Edit Crypt eee “a View Help E 


Ee a & © «& aga 3 = | 





























Encrypt Decrypt Sign Verify রি Jf Manage keys Importkey Copy Paste SelectAll - Quote Remove spacing 
কি ছে 5 x 
|^ Name —— EMail 
[v] Jack24 Jack@Butler.com 
| [7] © Jay24 Jay Sanderson.c... 
| 





আপনি Open এর উপর ক্লিক করে পুর্বের ফাইল ওপেন করতে পারবেন | এবং Save এ ক্লিক 
করলে সেভ অপশন দেখাবে সেখান থেকে ম্যাসেজ সেভকরে রাখতে পারবেন | নিচের চিত্রে 
শক্ষ্য করুন | 

® gpgdusb নিম, à ডি d 
File Edt Cryg y | View Help « 


PEJE gua + ejoa ofa & 



























RJ 2 255 x Verify File., ©- Managekeys Importkey, Copy Paste Select Al : Quote Remove spacing 


ভি, 


| Name | EMail 
[V] Jack24 Jack@Butler.com 








[v] € Jay24 JayGSanderson.c... 





204 
Doc ফাইলকে PDF ফাইলে রূপান্তর 





Doc ফাইল কে Pdf ফাইলে রূপান্তর করার জন্য আপনারা নেটে অনেক ধরনের সফটওয়্যার 
পাবেন | তবে আমি এখনে ০০০ নিয়ে আলোচনা করবো ইন শা আল্লাহ্‌ | 


প্রথমে আপনারা Google এ dopdf software download লিখে সার্চ দিন | নতুন যে পেজ 
আসবে সেখান থেকে যে কোনো একটি থেকে dopdf ডাউনলোড করে নিন | 


Saage — "E 


সমস্ত কিছু ভিডিওগুলি চিত্র সংবাদ মানচিত্র আরো অনুসন্ধান সরঞ্জামসমূহ 


প্রায় ৪.১৫.০০০টি ফলাফল (০.৩৪ (সেকেন্ড) 





installer is a mere 1.5MB. does not require 3rd party software (such as ... 


যে কোনো একটি সাইটে ক্লিক 
doPDF Quick Download করুন 
www dopdt com/quick-downlo... v পাতাটিকে অনুবাদ করে দেখাও 
This is the quick download page for doPDF, the download will start automatically by 
visiting this page and you will be able to install and create PDF files. 


সবার উপরের সাইটটিতে ক্লিক করলে নিচের পেইজ এর মত একটি নতুন উইন্ডো ওপেন হবে | 
এখান থেকে Download Now এ ক্লিক করুন । নিচের চিত্রে লক্ষ্য করুন I 





SPRINGISALE 


doPDF does PDF. For Free! 





V doPDF Free Download | Screenshots | Promote doPDF | About us 





G+ 2619 


Download doPDF and start creating PDF files 


Click on the "Download Now" button below and you will be directed to Soft112, 
our download partner (the download will start automatically on that page). 


চবি ঘাটি হত এখানে কিক করুন 





205 


এখন Save File এ ক্লিক করুন | সেভ ফাইলে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে | 
নিচের চিত্রে লক্ষ্য করুন | 


za Windows @ Mac A Linux @ Android O ios Reviews 





Home / System Utilities / Printer / doPDF 








Download doPDF 5.5.540 


ADVERTISEMENT 


You have chosen to open: 
(*  dopdf-fulLexe 
which is: Binary File (51.5 MB) 
from: http://download.dopdf.com এখানে ক্রিক করুন 
Would you like to save this file? [| 











Click on the following link(s) if the download does not start automatically: 





Download Link 1: http://download.dopdf.com/download/setup/dopdf-full.exe 





এবারফাইলটিডাউনলোডহয়েগেলেইসটলকরারজন্যতারউপর রুন। 





Home Share View 
| EI ৫১ 2 ' X Cit m 87 New item ~ [ j ig Open FH Select all 
= IMs] Copy path M $ T t | Easy access * | À Edit 55 Select none 
Copy Paste .. Move Copy Delete Rename New Properties ১. .. | 
[2] Paste shortcut to to folder x H History pg Invert selection 
Clipboard Organize ew Open Select 
(€) - T $& ৮ AbuMusab > LocalDisk(k) + Soft ৬.0. | Search Soft p 
=> ^ 
M Music 3 Name Date modified Type Size 


E Pictures - uu — 
E © dopdf-full.exe 4/24/2016 12:08 PM — Application 52,757 KB 
B Videos 


i Local Disk (C:) 

cca Software (D:) ডাবল ক্লিক করুন 
cx Books (2) 

cx Audio (F:) 

cx Local Disk (G:) 


এরপর Run এ ক্লিক করুন । নিচের চিত্রে লক্ষ্য করুন | 


206 


Open File - Security Warning | 
Do you want to run this file? 


E 1] Name: |:\Soft\dopdf-full. exe 
— Publisher: Softland SRL 

Type Application 

From: = |:\Soft\dopdf-full.exe 





Run Cancel 





[৷ Always ask before opening this file 0০799 


এবার নতুন উইন্ডো থেকে Install Now এ ক্লিক করুন । নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


= ০ ১০ settings 


[ G ভূত == = 


This will install doPDF 
S.5 busid 940 
1৯ 3140 অহ eer Tet 


Trusly FREE. Click “Imstall Now” 


€ Install Now 


apatite Tal => Gg 





By clicking “instal Now” you ccept the License এর 


Install হয়ে গেলে নিচ থেকে Close এ ক্লিক করে Close করে দিন | 


L O Moe === 


Successfully installed doPDEF 
53.5 build 940 


LAUNCH &: VISIT SII E 


= i 
< + = ২ ক TE = oe ae ভব = 247 উর 


L  €tes- — 





207 


এখন আপনি ডেস্কটপ অথবা Start মেনু থেকে Dopdf ডাবলক্লিককরেওপেনকরুন। 





ওপেন করলে নিচের চিত্রের মত একটি নতুন পেজ দেখতে পাবেন | এখন আপনি যে doc 
ফাইলটি pdf করবেন সেটি Browser এ ক্লিক করে সিলেক্ট করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


Create one document Get more features About 





Select printer 


doPDFS Preferences 


Create PDF from Microsoft Office documents Create PDF from any printable application 
ga aa => cs = 
MNMOVAPDEF INSERT 


w © Be c 


Save novaPDF Settings 
as PDF Settings 


Select file 











novaPDF E 








Hf you installed novaPDF 8 Office Add-in, you You can create PDF files from any application 

can create PDF files directly from Microsoft that supports printing: 

Office applications in 2 easy steps: 1. Open the document you want converted 
1. Open the Office document to convert 2. Go to File->Print. select novaPDF as the 
2. Click on the novaPDF tab then Save As PDF printer and click Print to create the PDF. 
to convert and save the PDF. 























208 


আপনার নির্ধারিত doc ফাইলটি সিলেক্ট করার পর Create এ ক্লিক করুন 1 নিচের চিত্রে লক্ষ্য 
করুন | 





Create one document Get more features About 





Select printer 
doPDF 8 X Preferences 


Select file 


C:\Users\User\Documents\GOal ইবনে আবী মু.এ০০ 





এখন আপনার pdf ফাইলটি কোথায় সেভ করবেন সে অন্সহন দেখাবে । আপনি চাইলে ফাইলটি 
কোথায় রাখবেন এর জন্য Browser এ ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন ৷ pdf 
কোয়ালিটি High অথবা Medium যে কোনোটাই নির্বাচন করতে পারেন | এবার সবশেষে Ok তে 
ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন। 


] Save options 
i Iv Open PDF in reader 
i [ Always use this folder 
C Smallest file 


rti আপ | | 





Ok তে ক্লিক করার কিছু সময়ের মধ্যে pdf এ রূপান্তর হয়ে যাবে | আপনি যদি Open PDF in 
reader এ টিকমার্ক করে রাখেন তাহলে আপনার doc ফাইলটি pdf এ রূপান্তর হয়ে সাথে 
সাথেহ ওপেন হয়ে যাবে | 


209 


ফেসবুক একাউন্ট ভেরিফিকেশন 


ফেসবুক একাউন্ট ভেরিফিকেশন করার জন্য textnow এ আপনাকে SIGNUP করে নিতে হবে I 
textnow এ সাইন আপ করলে আপনি একটি US ফোন নাম্বার পাবেন | সেই নাম্বার ব্যবহার 
করে আপনি আপনার ফেসবুক একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন | এই কাজ গুলো 
কিভাবে করবেন চলুন সে বিষয়ে আলোচনা শুরু করা যাক | 


প্রথমে আপনার টর ব্রাউজারে United State (US) এর আইপি ফিক্সড করে নিন ৷ এরপর 
www.textnow.com:4 ব্রাউজ করুন | ব্রাউজ করার পর নিচের চিত্রের মত পেইজ ওপেন হবে 
সেখান থেকে SIGN UP FREE তে ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 








Sf de x = @ https://www.textnow.com c 2 Search 


DOWNLOAD THE FREE 1.1 E EOGIN 






Say goodbye to large phone bills 
Save and do more with TextNow 


Join the millions of people saving money by 
switching to TextNow 


SIGN UP £২6ছতেক্রিককরলে নিচের চিত্রের মত একটি নতুন উইন্ডো ওপেন হবে ৷ এখানে যে 
ইনফর্মেশন গুলো চেয়েছে সেগুলো পূরণ করে দিতে হবে | আপনি যে ফেসবুক একাউন্ট 
ভেরিফিকেশন করতে চান সেটার ইনফর্মেশন গুলো এখানে দিয়ে দিবেন | অর্থাৎ নাম, ইমেইল 
এড্রেস ইত্যাদি 1 একটি User Names hO হবে । নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


Tf SIGNUP WITH FACEBOOK 





i i i 1 
or signup with email Signing up is free! 
— Get your own phone number 
First Nam Last Name 
Varden Goudreau w Text and call from the web 


— Use your account to login to our 
free apps 


Im not a robot 


ra Ter 


210 
এরপর I'm not a robot এ ক্লিক করে প্রয়োজনীয় ইমেজ ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে 


Select all images of bodies of water 
such as lakes or oceans. 


Click verify once there are none left 





Signing up is free! 














Get your own phone number 
First Narr 


Varden «w^ Text and call from the web 


«^ Use your account to login to our 


EX 
Pick a ust 


| free apps 
Varden3 


Password 


Email 


anowar. 


অথবা হেডফোনের Symbol (িপরেরচিত্রেলক্ষ্যকরুন)এ ক্লিক করে সংখ্যা লিখে দিয়ে ভেরিফাই 
করে নিতে পারেন 1 এক্ষেত্রে Play এর উপর ক্লিক করলে € সংখ্যার একটা কোড আপনি শুনতে 
পাবেন | আপনি কোডটি চিত্রের ২ নং নির্দেশিত ঘরে লিখে দিন । কোড সংখ্যা গুলো লিখে দিয়ে 
Verify এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


I 
Press PLAY and enter the numbers you 
hear 1 


PLAY 


[^ ]: 





| ceo 


Report a problem 


211 


এবার SIGNUP এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 


f SIGNUP WITH FACEBOOK 





or signup with email 


First Name Last Name 
Varden Goudreau 


Pick a username 


Varden35 


Password 
ক্ৰুঞ্চ ক্ৰুক্চক্ষকষককুক কক 


Email 
anowar2017@yandex.com 


ZH I'm not a robot 





এখন নিচের চিত্রের মত একটি নতুন উইন্ডো ওপেন হবে ৷ সেখানে এড়িয়া কোড লিখে দিতে 
হবে । আপনি এখানে US এর যে কোনো State এর এড়িয়া কোড লিখে দিন । আপনি এড়িয়া 
কোড 
1009://////4.05790/0110.0017/0501019719800099/90,1011এইসাইটথেকেসংপ্রহকরতেপার 
বেন। 





212 


Welcome to TextNow! 


Start by choosing a phone number. Enter your area code: 


|] 





আমি US এর Texas State এর এড়িয়া কোড ২১০ লিখে দিয়েছি | আপনারা যেকোনো স্টেট এর 
এড়িয়া কোড লিখে দিতে পারেন | এড়িয়া কোড লিখে দিয়ে Continue এ ক্লিক করুন | নিচের 
চিত্রে লক্ষ্য করুন | 


TPN ARG ভিসি কিউ নব হি লিন 
Welcome to textNow!: 


Start by choosing a phone number. Enter your area code: 





এখন নিচের চিত্রের মত একটি Success উইন্ডো ওপেন হবে ৷ সেখানে আপনি আপনার ফোন 
নাম্বার দেখতে পাবেন | এবার Close এ ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দিন | নিচের চিত্রে 
লক্ষ্য করুন | 


213 


Success! 


Your new phone number ig(210) 600-6468 


Would you like to share your new number with your friends 
on Facebook? 





Close এ ক্লিক করার পরই আপনার textnow এ একটি একাউন্ট তৈরী হয়ে যাবে । আপনি 
নিচের চিত্রের মত উইন্ডোটি দেখতে পাবেন | 


€ immi ER (0) ww ^.textnow.com/ messaging c Q, Search yr B A A e 








Espanol | International Rates | Activate Your Device Support | Log Out 


SS PHONES & PLANS DOWNLOAD THE FREE APP © TEXT & CALL ONLINE (D MY ACCOUNT 





No Conversations 


চিত্রের MY ACCOUNT এ ক্লিক করে আপনি একটি ফোন নাম্বার দেখতে পাবেন | এই ফোন 
নাম্বারটিই আপনি ফেসবুক ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন | নিচের চিত্রে লক্ষ্য 
করুন | 


Espanol | international Rates Activate Your Device | Support Log Out 


TA PHONES & PLANS DOWNLOAD THE FREE APP © TEXT & CALL ONLINE (D MY ACCOUNT 
(270) 600-6468 






Say goodbye to large phone bills 
Save and do more with TextNow 


Join the millions of people saving money by 
switching to TextNow 


214 


এখন ফেসবুক একাউন্ট এ ভেরিফিকেশন অপশনে যান | Country Code এর ঘরে United 
States সিলেক্ট করুন এবং ফোন নাম্বারের ঘরে textnow থেকে যেফোন নাম্বারটি আপনি 
পেয়েছেন সেটি লিখে দিন | এবার Sending me a text এর খরে ক্লিক করে continue এ ক্লিক 
করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন । 





Confirm Your Number 


Country code | United States (+1) 1 Ed 


Phone number |(210) 693 0865 z 


Confirm number by © Sending me a text 


You can change who you share your phone number with from the About 
section of your Timeline. Learn more about how info on your Timeline is used 
in our privacy policy. 


pm conco 


এবার textnow সাইটিতে ফেসবুক থেকে পাঠানো ভেরিফিকেশন কোড এর একটি ম্যাসেজ 
দেখতে পাবেন | কোড না আসলে textnow সাইটটি Reload করুন | এখন আপনি ম্যাসেজটি 
দেখতে পাবেন | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


Espanol | International Rates Activate Your Device | Support | Log Out 


EA PHONES & PLANS DOWNLOAD THE FREE APP © TEXT & CALL ONLINE @ MYACCOUNT 


(210) 693-0865 





এখন এখান থেকে কোডটি নিয়ে ফেসবুকে Continue এ ক্লিক করার পর যে নতুন উইন্ডোটি 
ওপেন হয়েছিল সেখানে কোডটি লিখে দিয়ে Confirm এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন 


215 





Enter Your Confirmation Code 


You should receive a text at +1 210-693-0865 with your confirmation code 
soon. 


778771 


Resend Code (please wait atleast 5 minutes before 
requesting another code) 








এবার আপনি নাম্বার কনফার্মড এর একটি ম্যাসেজ দেখতে পাবেন | অর্থাৎ আপনার ফেসবুক 
একাউন্টি ভেরিফাই হয়ে গেছে | Save Settings এ ক্লিক করে প্রক্রিয়াটি শেষ করুন | নিচের 
চিত্রে লক্ষ্য করুন | 


Number Confirmed 





Thanks for confirming your phone number. You can also: 
Share your phone number with: 


$: Friends “ : 


Tip: To change who can look you up by phone number! 


/1511 your privacy settings. 
Save Settings 





টর ও প্রক্সি দিয়ে ফেসবুক লগইন 


টর দিয়ে সরাসরি ফেসবুক একাউন্ট লগইন করলে দেখা যায় ফেসবুক ফোন নাম্বার দিয়ে 
ভেরিফাই করতে বলে ৷ না করলে একাউন্টটি বুক করে দেয় ৷ নিচে যে পদ্ধতিটি আলোচনা করা 
হয়েছে এভাবে আপনার একাউন্ট পরিচালনা করলে আশা করি JP সহ অন্যান্য ঝামেলায় 
পরবেন না। 





প্রথমে, আপনি যে দেশের আইপি ব্যবহার করে একাউন্ট ওপেন করেছিলেন সে দেশের আইপি 
টর ব্রাউজারে ফিক্সড করুন | আইপি ফিক্সড করার জন্য ইসটল করা Us ব্রাউজারে ডাবল ক্লিক 
করে ওপেন করুন | 





Home Share View e: 
c Dom টী p| | Search 3. Ryan p 
^ 
4} Downloads e m Name “ Date modified Type Size 
M Documents. s |. Ter Browser 2/22/2017 12:34PM File folder 
=) Pictures * 
d&a OneDrive 


এবার Search Tor Browser এর ঘরে torre লিখে সার্চ দিতে হবে | 


td | MO) = | Tor Browser — O x 


Home Share View Q 


TE 1 L L1] ],], da 






< > 





&-| Pictures d. ^ Name Date modified Type Size 
fm OneDrive | Browser 8/29/2016 11:56 AM File folder 
ভ Start Tor Browser 1/1/2000 6:00 AM Application 313 KB 
This PC 


এখন ওপেন হওয়া বিভিন্ন অপশন থেকে torre ফাইলটিকে ডাবল ক্লিক করে notepad দিয়ে 
ওপেন করুন | 








ø | E Search Tools _ torre - Search Results in Tor Browser — [] ১৫ 
Home Share View Search Q 
€ v "^ Di > Search Results in Tor Browser > v © 1 x 

=| Pictures p ^ . gm 

E torrc 2 Date modified: 6/25/2016 9:55 AM 
f@ OneDrive | P:\FB\Tor\lla\ Tor Browser\Browser\ TorBrowser\Data\ Tor Size: 401 bytes 
[আৰ This PC E torrc.orig.1 Date modified: 1/1/2000 6:00 AM 
P:\FB\Tor\lla\ Tor Browser\Browser\ TorBrowser\Data\ Tor Size: 0 bytes 

E Desktop ১২১২ 

ন Documents E torrc-defaults Date modified: 1/1/2000 6:00 AM 

7z | P:\FB\Tor\lla\ Tor Browser\Browser\ TorBrowser\Data\ Tor Size: 1.13 KB 

4 Downloads 

^ Music 


এবার ওপেন হওয়া Notepad ফাইলটির নিচের অংশে ExitNodes {FR}লিখে দিয়ে 00145 
চেপে সেভ করুন | আমি এখানে ফ্রাস এর আইপি ফিক্সড করেছি এজন্য বন্ধনীর ভিতরে FR 
লিখে দিয়েছি ৷ FR হলো ফ্রাসের কাউন্ট্রি কোড | আপনারা যে দেশের আইপি ফিক্সড করতে চান 
সে দেশের কোড নেটে সার্চ দিয়ে জেনে নিবেন । এবার আপনি Notepad ফাইলটিকে close করে 
দিয়ে টর রান করুন | 


7 torre - Notepad — L1 X 


File Edit Format View Help 


# This file was generated by Tor; if you edit it, comments will not be preserved 
# The old torrc file was renamed to torrc.orig.1 or similar, and Tor will ignore it 


DataDirectory D:\Tor\Ila\Tor Browser\Browser\TorBrowser\Data\Tor 
GeoIPFile D:\Tor\Ila\Tor Browser\Browser\TorBrowser\Data\Tor\geoip 
GeoIPv6File D:\Tor\Ila\Tor Browser\Browser\TorBrowser\Data\Tor\geoip6 
j i 3423 ics © 


ExitNodes } 





এবার ip2nation.com ব্রাউজ করে আইপি চেক করুন ৷ অন্য কোনো দেশের আইপি দেখালে 
টর ব্রাউজারটি Close করে আবার নতুন করে রান করুন I 


ip 2. ri atio ri = CoO 88 Last database update: July 25, 2015 


Homepage What is ip2nation? 
Sample scripts ip2nation is a free MySQL database that offers a quick way to map an IP to a 
Download country. The database is optimized to ensure fast lookups and is based on 


information from ARIN, APNIC, RIPE etc. You may download the database using the 
link to the left. 


Contact 


Hovw accurate is ip2nation? 


It is hard to say how accurate ip2nation is. The database is based primarily on 
registration data (i.e. the location stated by the holder of each IP range). We 
estimate that the accuracy is around 98-99% for a randomly generated IP, but it 
may be higher or lower depending on your visitor base. Please feel free to test the 


database using the form below. 1 


37.187.129.166 
Check IP 


[==] 2 


Subscribe to updates 


আইপি ফিক্সড হয়ে গেলে প্রক্সিফায়ার রান করতে হবে 1 প্ৰক্সিফায়ার ফোন্ডারের উপর ডাবল 
ক্লিক করুন। 


pI [এ [} = | proxifier2 


Home Share View 


eS ৬ লা [4 > ThisPC > Local Disk (N:) > IMP > proxifier2 ৯ v & Search | 
|. Windows 5 Name ^ Date modified Type 
f@ OneDrive LÀ ProxifierPE3 3/18/2017 2:25 PM File folder 
ভুৰ This PC 


এবার Proxifier এর লগোর উপর ডাবল ক্লিক করে রান করুন | নিচের চিত্রে লক্ষ করুন | 





Li) A F| = | ProxifierPE3 — o x 
Home Share View C» 
< > v T [d > ThisPC > Local Disk (N:) > IMP > proxifier2 > ProxifierPE3 v (5 Search ProxifierPE3 pP 

[d Windows e Name Date modified Type Size 
Gin, OneDrive |... Profiles 3/18/2017 2:25 PM File folder 
— (m=) Helper64 11/22/2012 6:57 PM Application 51 KB 
ge ue ee == 6/29/2015 1:01 PM Text Document 1 KB 
BH Desktop 11/22/2012 6:57 PM — Application 3,992 KB 
5 Documents (S| PrxDrvPE.dil 11/22/2012 6:57 PM Application extens... 86 KB 
4% Downloads E PrxDrvPE64.dll 11/22/2012 6:57 PM Application extens... 92 KB 
D Music Ix] Settings 3/22/2017 10:49 PM Configuration sett... 6 KB 
|a] i 7/2 /20065 O5 A v A als, IC Io exte S. 9 Cs 
ES Pictures S] xmllite.dll 7/21/2006 10:06 AM pplication extens... 119 KB 


EEE Videone 


প্রক্সিফায়ার রান হলে টাক্কবারের Show hidden icons দ্রপডাউন মেনুতে ক্লিক করলে নিচের 
চিত্রের মত একটি আইকন দেখতে পাবেন | এই আইকনের উপর ক্লিক করে ওপেন করে 
রাখতেও পারেন | 


10:51 AM 
3/25/2017 


Am 42 ৫১) Rl বাং 





এবার একটি পোর্টেবল মজিলা ফায়ারফক্স ডাউনলোড করে নিতে হবে | গুগলে সার্চ দিয়ে বিশ্বস্থ 
কোন সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা নিচের লিংকগুলো থেকেও ডাউনলোড 
করতে পারেন | 


http://download.cnet.com/Mozilla-Firefox-Portable/3000-2356 4-10437430.html 





http://www.softpedia.com/dyn- 
postdownload.php/e2e3f351f99ffb245b8acad5ebbd6d24/58d737ea/41f2/0/1?tsf—0 


ডাউনলোড করার পর আপনার ডাউনলোড পোর্টেবল ফাইলটির উপর ডাবল ক্লিক করুন | 








H [এ [} = | Portable 


Home Share View 


c ~ ^^ || > ThisPC > Video(F) > Video > Portable ৬ ® | Search Portable 


^ 


[d Windows ৰ Name Date modified Type 


(& OneDrive t@ FirefoxP ortable_52.0_English.paf 3/17/2017 12:19PM — Application 





E This PC 
B Desktop 


এবার Next এ ক্লিক করুন | 


a Mozilla Firefox, Portable Edition | PortableApps.com Installer — x 


=) Portable Apps.com Mozilla Firefox, Portable Edition 


This wizard will guide you through the instalation of Mozila 
Firefox, Portable Edition. 


If you are upgrading an existing instalation of Mozilla 
Firefox, Portable Edition, please dose it before proceeding. 


Click Next to continue. 











Next > F Cancel 


এবার Browser এ ক্লিক করে আপনি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে দিন ৷ এই ফোল্ডারটি 
সিকিউর/ট্ুক্রিপ্ট কোন ফোল্ডার হলে ভাল হয় I 


আদ Mozilla Firefox, Portable Edition | PortableApps.com Installer — x 
Choose install Location 
Choose the folder in which to install Mozilla Firefox, Portable c 
Edition. 








Setup will install Mozilla Firefox, Portable Edition in the following folder. To install in a different 
folder, dick Browse and select another folder. Click Install to start the installation. 


Destination Folder 





Space required: 194.6MB 
Space available: 83. 9GB 


Porbtabieaxpps.corntr 








<Back || Install | | Cancel 


ফোন্ডার সিলেক্ট করে Ok ক্লিক করুন | 


220 


উর Browse For Folder X 


Select the folder to install Mozilla Firefox, Portable Edition 
in: 


^ = Audio (E:) 
^ am Video (|) 
v == Software (01) 


> E Driver 





[ 9 7] ee 


এবার Install এ ক্লিক করুন | 


w Mozilla Firefox, Portable Edition | PortableApps.com Installer — x 
Choose Install Location 
Choose the folder in which to install Mozilla Firefox, Portable E 
Edition. 





Setup will install Mozilla Firefox, Portable Edition in the following folder. To install in a different 
folder, dick Browse and select another folder. Click Install to start the installation. 


Destination Folder 


G: Firefox FirefoxPortable 


Space required: 194.6MB 
Space available: 50.4GB 


Portable4pps.com® 








Run Mozilla Firefox এর ঘরের টিকমার্ক তুলে দিয়ে Finish এ ক্লিক করে ইসটল শেষ করুন | 


221 


w Mozilla Firefox, Portable Edition | PortableApps.com Installer — x 
Completing Mozilla Firefox, Portable 


e) Portable Apps.com 
Edition Setup 


Mozilla Firefox, Portable Edition has been installed on your 
device. 


Click Finish to close this wizard. 


| [Of Mozilla Firefox, Portable Edition 








চি] o | 





এবার যে ফোন্ডারে ইসটল করেছেন সেই ফোল্ডারটি ওপেন করুন | 


61 M [} = | Firefox 


| Fite | Home Share View 
v ৫) Search Firefox 


€ > ~T Ld > ThisPC > Software (G:) > Firefox > 
== Local Disk (M:) ^ . Name Date modified Type 


-| Windows — FirefoxPortable — 3/25/2017 1:31PM — File folder 


^ ধুতি OneDrive 





v E This PC 


এবার FirefoxPortable লগোসহ যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটিতে ডাবল ক্লিক করে রান 


করুন | 





| শী) = | FirefoxPortable 


Home Share View Q 
— * P E > This PC > Software (G:) > Firefox > FirefoxPortable > v oO | t P 
ws Local Disk (M:) ^ Name | Date modified Typ | 
_, Windows | App 3/25/2017 12:30PM File folder 
_ Data 3/25 712:31PM File folder 


(da OneDrive 
z 3/25/2017 12:31PM [6 folder 


Other 3/ 223/ 201 e folde 
v BH This PC @ FirefoxPortable 3/8/2017 8:31PM — Application 194 KB 
B9 Desktop সিল? 3/13/2009 10:19 AM HTML File 9 KB 


=| Documents 


এবার আপনি ফায়ারফক্স ব্রাউজারে ফেসবুক লগইন করুন | এই পদ্ধতিতে একটি ফেসবুক 
একাউন্টের জন্য একটি পোর্টেবল ফায়ারফক্স ব্যবহার করুন | আপনার যদি একাধিক ফেসবুক 
একাউন্ট থাকে তবে এই পদ্ধতিতে একাধিক পোর্টেবল ফায়ারফক্স ইসটল করে NA | 


যে পোর্টেবল ফায়ারফক্স দিয়ে ফেসবুক লগইন করবেন সেই ফায়ারফক্স দিয়ে অন্যকোন সাইট 
ব্রাউজ না করার চেষ্টা করবেন | এভাবে একটি ফায়ারফক্স দিয়ে একটি ফেসবুক একাউন্ট 
লগইন করলে আপনার আইডি ব্লক করে দিবে না ইন শা আল্লাহ্‌ | 


223 


VLC PLAYER 





সফটওয়্যার ইসটলেশনঃ 


ভিএলসি প্লেয়ার (VLC player) ভিএলসি প্রেয়ার হচ্ছে যে কোন অডিও ভিডিও ফাইল চালানোর 
জন্য সফটওয়্যার। এই সফটওয়্যার টি প্রায় সব রকমের মিডিয়া ফাইল প্লে করতে পারে। নিচে 
আমরা ভিএলসি প্রেয়ার ইসটল করার ধাপ গুলো চিত্র সহ দেখাবো ইনশাআল্লাহ। এই 
সফটওয়্যার টি আপনাদের দিয়ে দেয়া হবে, সুতরাং ডাউনলোড করার কো ন প্রয়োজন নাই, তবে 
কেউ যদি ডাউনলোড করতে চান, তবে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন 
ইনশাআল্লাহ্‌ 


http://www.videolan.org/vlc/index.html 


». ডাউনলোডঃ 

















| ; | aes” ambertT 














224 


৩. ইলটলঃ সফটওয়্যার টি যেখানে ডাউনলোড হয়েছে, সেখানে গিয়ে সফটওয়্যার এ ডাবল 
ক্লিক করলেই সফটওয়্যার টি ইসটল শুরু হবে, এরপর OK ক্লিক করেন৷ 





Choose which features of VLC media player you want to install. 


Check the components you want to install and uncheck the components you don't want to 
install. Click Next to continue. 





Select the type of install: | Custom 





Or, select the optonal Media Player (required) 

a you wish to Start Menu Shortcut 
Desktop Shortcut 

-| [v] Web plugins 
Mozilla plugin 
ActiveX plugin 





Space required: 121.9MB 








নেক্সট ক্লিক করেন 








Welcome to the VLC media player 
Setup Wizard 


This wizard will guide you through the installation of VLC 
media player. 


It is recommended that you cose all other applications 
before starting Setup. This will make it possible to update 
relevant system files without having to reboot your 
computer. 


Click Next to continue. 


Choose which features of VLC media player you want to install. 


Check the components you want to install and uncheck the components you don't want to 
install. Click Next to continue. 





Select the type of install: Custom 


Or, select the optional Media Player (required) 
e o wish to Start Menu Shortcut 
| [৮] Desktop Shortcut 
= [v] Web plugins 
Mozilla plugin 
[v] ActiveX plugin 
L MI = a 8 
Description 











Space required: 121.9MB 





225 








226 


4 VLC media player Setup 


Choose Install Location 
Choose the folder in which to install VLC media player. 


Setup will install VLC media player in the following folder. To install in a different folder, dick 
Browse and select another folder. Click Install to start the installation. 


: Program Files (x86) \VideoLAN\VLC 


Space required: 121.9MB 
Space available: 51.7GB 


এ VLC media player Setup 


Completing the VLC media player 
Setup Wizard 


VLC media player has been installed on your computer. 


Click Finish to dose this wizard. 


V | Run VLC media player 


Visit the VideoLAN VLC media player Website 








227 


Eraser 


সাধারণত কম্পিটার থেকে কোন ফাইল/ফোন্ডার ডিলিট করলে সেই ফাইল/ফোল্ডার যে কোনো 
ডাটা রিকভারী সফটওয়্যার দিয়ে সহজেই ফিরিয়ে আনা যায় | তাই আমরা আমাদের অনিরাপদ 
ফাইল/ফোল্ডার যখন ডিলিট করবো তখন ইরেজার দিয়ে ডিলিট করবো | ইরেজার দিয়ে ডিলিট 
করলে সেই ফাইল/ফোন্ডার আর ফিরিয়ে আনা যাবেই না বলা যায় | 





নিচের লিংকগুলোর যেকোনো একটি থেকে Eraser সফটওয়্যারটি ডাউনলোড করে নিন | 


https://sourceforge.net/projects/eraser/files/Eraser%206/6.2/Eraser%206.2.0.2982.exe/download 











[| I] Ld > | eraser Tz L] X 
Home Share View Q 
= ক. "* |} « Local Disk (C:) > Users > Jac's > Downloads > eraser v O Search eraser p 
A ^ = i e modifie ype Size 
e d Oa Name Date modified Type Size 
EB Desktop * ER Eraser 62.0.2979 3/27/2017 11:04 AM Application 57,111 KB 


নট Downloads 


=| Documents # 


এবার accept the terms এর ঘরে টিকমার্ক দিয়ে Next এ ক্লিক করুন | 


459! Eraser 6.2.0.2979 Setup — >< 


End-User License Agreement 
Please read the following license agreement carefully 





GNU GENERAL PUBLIC LICENSE 
Version 3, 29 June 2007 
Copyright © 2007 Free Software Foundation, Inc. —http://fsf.org/ — 


Everyone is permitted to copy and distribute verbatim copies of this license 
document, but changing it is not allowed. 


Preamble 


The GNU General Public License is a free, copyleft license for softwere and i 


[যঃ accept the terms in the License Agreement 


এবার Complete এ ক্লিক করুন I 


228 


Fl Eraser 6.2.0.2979 Setup — x 


Choose Setup Type 
Choose the setup type that best suits your needs 





Typical 


Installs the most common program features. Recommended for most users. 


Custom 


Allows users to choose which program features will be installed and where 
they will be installed. Recommended for advanced users. 


Complete 
All program features will be installed. Requires the most disk space. 


= = 


এবার Install এ ক্লিক করুন | 





pe) Eraser 6.2.0.2979 Setup — >< 


Ready to install Eraser 6.2.0.2979 


Click Install to begin the installation. Click Back to review or change any of your 
installation settings. Click Cancel to exit the wizard. 





এবার Finish এ ক্লিক করে ইসটল শেষ করুন I 


229 


pe) Eraser 6.2.0.2979 Setup — x 







ERASER Completed the Eraser 6.2.0.2979 Setup 
Wizard 


Click the Finish button to exit the Setup Wizard. 


[ ] Run Eraser 


Back Finish Cancel 


ইসটল হলে আপনার কম্পিউটারের ডেস্কটপে নিচের চিত্রের মত একটি লগো আসবে । এটার 
উপর ডাবল ক্লিক করে ওপেন করুন I 





এবার ওপেন হওয়া নতুন উইন্ডো থেকে কিছুটা সেটিংস পরিবর্তন করে নিন ৷ এজন্য সেটিংস এ 
ক্লিক করুন | ২ ও ৩ নাম্বার ঘরে Gutmann(35 passes) সিলেক্ট করে দিন 1 ৪ নাম্বার ঘরে 
পরিবর্তনের প্রয়োজন নেই | শেষে Save Settings এ ক্লিক করুন | 


230 








@ Eraser - [] X 


/@ ERASER 


E. Erase Schedule | ¥ + Settings 2 Help |7 Ni 
















^ 
^. Settings 
Shell integration 5 — 
User interface language: English v 
Integrate Eraser into Windows Explorer 
Erase settings - — — 
Default file erasure method: Gutmann (35 passes) v 
Default drive erasure method: Gutmann (35 passes) v 
Randomness data source: 4 v 
[7] Force locked files to be unlocked for erasure 
[ ]Replace erased files with the following files to allow plausible deniability Add File... | Add Folder... Remove 
v 





ফাইল/ফোল্ডার ইরেজঃ 


একটি ফাইল/ফোন্ডারকে ইরেজ করার জন্য ফাইলটিকে সিলেক্ট করুন | এবার এর উপর কার্সর 
রেখে মাউসের রাইট ক্লিক করুন | লগো সহ Eraser দেখতে পাবেন | এবার Eraser এ ক্লিক 
করে Erase এ ক্লিক করুন | আপনার ফাইল/ফোন্ডারটি ইরেজ হয়ে যাবে | 








| Programs | Open with 
| Tor M 
F রি 7-Zip > 
| | Video 
CRC SHA 2 


|e] 641b4b24beSbe5cef923808f67bc49f! = 
e see]: >| pee] 


AcronisTruelmage2017 NG is 
Scan with 360 Total Security 


‘=| Audacity- Complete Tutorial Guide ! 
Wl] Book - Correction fm Run in 360 Sandbox 


Secure Move 


5 ChromeSetup Share with > 
x. drive-wipe = Add to archive... 


(©. easy-hide-ip-vpn-3.3.2.0 S Add to "Unconfirmed 199923.rar" 
FirefoxPortable 52.0.1 English.paf | S Compress and email... 


| | Unconfirmed 199923.crdownload SS Compress to “Unconfirmed 199923.rar" and email 


1 Acronis True Image > 






Restore previous versions 





231 
আনইউজড স্পেস ইরেজঃ 


কোনো Drive এর Unused Space হরেজ করতে হলে Drive টি সিলেক্ট করে রাইট ক্লিক করে 
Eraser থেকে Erase Unused Space এ ক্লিক করুন | 


== ৷ চলা = । [Eee sofware Go 
Home Share View Manage 


< ~ T x —Á— — CAS ] v & Search Softv 











sar - et Turm on BitLocker 
==] Pictures Open in new window 17 9:11 PM File folder 
1 


= 
> « OneDrive Pin to Quick access f24/ 7 1:02 PM File folder 
—— Eraze 
CL ENE This PC > CN 
i; 
NER cunt — — pute —] 








la estore previous versions ecure ove 
[| Documents im ; = » 
B. Doch: — E > [B727/2017 9:47 PM File folder 
7-Zip > 
JD Music 
CRC SHA > 


p 


] Convert to PDF in Foxit Reader 
BSE Videos 


=. Local Disk (C) 
am Books (D-) 


Include in library t 


» 
> 
> 
> [| Pictures 
> 
> 
Pin to Start 
> 





F Scan with 360 Total Security 
> amp Se SER Add to archive... 
> = Video (F:) SEE Add to "Archive.rar" 
| জুল Compress and ernail... 
^ = Local Disk (IV:)| SS Compress to "Archive.rar" and email 
> x Local Disk (92) Shared Folder Synchronization > 


উপরের সবগুলো কাজই ডেস্কটপ থেকে Eraser শর্টকাট আইকনে ডাবল ক্লিক করে ওপেন করে 
করা যায় | আপনারা চাইলে সেখান থেকেও সবগুলো কাজ করতে পারেন | 


এক্ষেত্রে Eraser শর্টকাট এ ডাবল ক্লিক করুন | 





এবার Erase Schedule দ্রপডাউন মেনু থেকে New Task এ ক্লিক করুন | 


232 


@ Eraser — O X 


(@ ERASER 


Be 2... Schedule v (ha Settings e Help |7 





ü Export Task List 
e Erase Import Task List 


Task Name Next Run Status 





এবার Run immediately সিলেক্ট করে Add Data এ ক্লিক করুন I 





Task Properties > 


Task Schedule 





Task name (optional): [ 





Task Type: C 5 Run manually 
un immediately 
C 5 Run on restart 
C 5 Recurring 


Data to erase: 





Data Set Erasure Method 








Add Data 


OK Cancel 





এবার আপনি Target type থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করুন | 


233 


Select Data to Erase 


Target type: 


Erasure method: 


Recycle Bi 

Unused disk space 
| Secure move 
Drive/Partition 


Settings 














OK ' Cancel 


এবার Settings এর ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার নির্দিষ্ট ফাইল/ফোল্ডার/দ্রাইভ সিলেক্ট 
করে ok তে ক্লিক করুন | এবার আপনি ফাইল/ফোন্ডারকে ইরেজ হতে দেখতে পারবেন | 
ফাইল/ফোন্ডার বড় হলে একটু সময় নিবে | 





Select Data to Erase 
Target type: | Drive/ Partition 
Erasure method: (default) 


Settings 


riara JgISK U L402 UD) 
= Local Disk (C:) 
= Local Disk (D:) 


ææ Local Disk (E:) 

=æ Local Disk (F:) 

Hard disk 1 (28.88 GB) 
= Removable Disk (H:) 


Cancel 





234 


পিডজিন 


আমরা পিডজিন নামে একটি সফটওয়্যার ব্যবহার করব নিজেদের মধ্যে নিরাপদে চ্যাট করার জন্য। 
প্রথমে আমাদের XMPP প্রটোকলে চ্যাট করার জন্য একটী আইডি তৈরী করতে হবে। এর জন্য আমরা 
ba ব্রাউজারে গিয়ে এদ্রেসবারে https://securejabber.me/register লিখে সার্চ দিতে হবে । 
এবার নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে । এখানে User Name ঘরে একটি ইউজার 
নাম দিন | Password এর ঘরে পাসওয়ার্ড লিখে দিন এবং একই পাসওয়ার্ড আবার Confirm 
Verification এর ঘরে লিখে দিন | এবং টেক্সট কোডটি লিখে দিয়ে Register এ ক্লিক করুন | 


File Edit View History Bookmarks Tools Help 





Register a Jabber account x শা 


S! w ~ €» OA https: r/new 
@ দাওয়াহ M mail B Tutanota pg Maps ৩8) Kasmir «3 pCloud TE Investing.com PT Inv FX @ বুনকান মিডিয়... P Send 


Register a Jabber account 


is page allows to create a Jabber account in this Jabber server. Your JID (Jabber [Dentifier) will be of the form: 
sername(@server. Please read carefully the mstructions to fill correctly the fields. 


1. Username: [jaymuller 


o This is case insensitive: macbeth is the same that MacBeth and Macbeth. 
o Characters not allowed: " & ' /: < > (à 
. Server: securejabber me 
o Dont tell your password to anybody, not even the administrators of the Jabber server. 
o You can later change your password using a Jabber client. 
o Some Jabber clients can store your password in your computer. Use that feature only if you trust your computer is 
safe. 
o Memorize your password, or write it in a paper placed in a safe place. In Jabber there isn't an automated way to 


recover your password if vou forget it. 
4. Password Verfücation|eeeeeeeeeeses — — 
5. Enter the text you see 246973 


DAROZ, 
AMT LO) 


s seges] 





235 


আপনার একাউন্টটি সফলভাবে তৈরী হলে নিচের কনফার্মেশন মেসেজটি দেখাবে | আপনার 
User Name এবং Password সংরক্ষন করে রাখুন | 








File Edit View History Bookmarks Tools Help 


https://securej...e/register/new >< + 


S ~- € @ https://securejabber.me/register/ne c 


@ দাওয়াহ M mail B Tutanota pg Maps ৩৪) Kasmir «3» pCloud Inv Investing.com PT Inv rx e বুরকান মিডিয়... P Send 


Your Jabber account was successfully created. 











তারপর আমাদের পিডজিন সফটওয়্যার ইসটল করতে হবে। এর জন্য আমরা অফলাইন 
ইসটলার ব্যবহার করব। যেটা এই লিঙ্ক থেকে পাওয়া যাবে। 
https://sourceforge.net/projects/pidgin/files/Pidgin/2.13.0/pidgin-2.13.0- 





offline.exe/download 





সেখানে ৫ সেকেন্ডের মধ্যেই ডাউনলোড করার জন্য একটী উইন্ডো ওপেন হবে। সেখানে সেভ 
ফাইল বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। 





(G) pidgin download - Google সাৰ্চ X & Download Pidgin IM from Sou: X 


€ E হী 0) ৪ https://sourceforge.net/projects/pidgin/files/Pidgin/2.13.0/pidc [7] *** 9 Ww Q, Search ER Y IN © 0 = 


Xt Most Visited o Getting Started o Google অনুবাদ E Facebook - log in or si... indian news News o Gadget Plus Rock and... 9o Gadget Plus Original B... 
SOURCEFORGE 


Open Source Software Business Software Services Resources 





You have chosen to open: 
[1-] pidgin-2.13.0-offline.exe 


which is: Binary File (31.7 MB) 
from: https://netcologne.dl.sourceforge.net 


p * d b | M Would you like to save this file? 
iasin Conca 


A universal instant messaging (IM) program À | i 


Brought to you by: i : | NetCologne 


/ Pidgin IM 
Mirror Provided by 


Get Updates Share This Problems Downloading? m more about NetCologne GmbH - Visit 


pidgin-2.13.0-offline.exe | Scanned by: Bitdefender Get latest updates about 
Open Source Projects, 


Conferences and News. 


Sign Up 


Pidgin IM Overview 





তারপর আমরা ডাউনলোড করা ফাইলটি ইসটল করব। যেহেতু আমরা সাধারণত যোগাযোগ 
করার কোন জিনিস কম্পিউটারে ওপেন রাখি না এইজন্য আমরা এই সফটওয়্যারটি কোন 
ভেরাক্রিপ্ট ভলিউমে বা কোন পেন্ড্রাইভে ইসটল করব। 


lare View 

Á Cut | GT New item ~ | jer Select all 
] X=} 22 J - 

Ww pat ; সূ | Easy access * মর Edit Select none 

Move Delete Rename New Properties g 

[৮] Paste tcut tc tc - folder = © History gc Invert selection 
ard Organize New Open Select 
Pidgin 
Name Date modified Type Size 

B pidgin-2.13.0-offline.exe 17-Jul-18 9:38 PM Application 32,474 KB 


ডাউনলোড করার পর এই ফাইলটি আসবে। এটিতে ডাবল ক্লিক করলে ইসটলেশন শুরু হবে 
প্রথমে ভাষা ঠিক করার অপশন আসবে সেখানে English থাকবে আমরা শুধু OK বাটনে ক্লিক 
করব। 


237 


Installer Language 


ga Please select a language. 


English / English 





তারপর Welcome to Pidgin 2.13.0 সেটাপের উইন্ডো আসবে আমরা Next দিব! 


ET Pidgin 2.13.0 Setup — দেশ 





Welcome to Pidgin 2130 Setup 


Setup will guide you through the installation of Pidgin 2. 13.0. 


It is recommended that you dose all other applicatons 
before starting Setup. This will make it possible to update 
relevant system files without having to reboot your 
compu ber = 


Click Next to continue. 





এরপর আসবে লাইসেল এগ্রিমেন্ট সেখানেও Next দিব। 


238 


ES Pidgin 2.13.0 Setup 


eidgin  —— 





Press Page Down to see the rest of the agreement. 





| GNU GENERAL PUBLIC LICENSE 
Version 2, June 1991 


Copyright (C) 1989, 1991 Free Software Foundation, Inc., 
51 Franklin Street, Fifth Floor, Boston, MA 02110-1301 USA 
Everyone is permitted to copy and distribute verbatim copies 
of this license document, but changing it is not allowed. 
Preamble 
The licenses for most software are designed to take away your — 


Pidgin 2, 13.0 is released under the GMU General Public License (GPL). The license is provided 
here for information purposes only. Click Mext to continue. 


Nullsoft Install System v3.0 


z Back Next > Cancel 


তারপরের ধাপে সফটওয়্যারের কি কি জিনিস আমরা ব্যবহার করতে ইচ্ছুক তা সিলেক্ট করার 
উইন্ডো আসবে সেখানে সর্ব প্রথমেই GTK + Runtime (required if not present) এটাতে যদি 
টিক চিহ্ন দেয়া না থাকে তাহলে সেখানে টিক দিয়ে Next দিতে হবে। 


== Pidgin 2.13.0 Setup 
eid9in Saran 


Choose which features of Pidgin 2.13.0 you want to install. 


Check the components you want to install and uncheck the components you don't want to 
install. Click Next to continue. 


Select components to install: 


Space required: 39. 7MB 


Position your mouse over a component to see its 
description, 


ullsoFE Install System v3.0 





239 


তারপর আসবে আমি সেটা কোথায় ইসটল করব তা ব্রাউস করে সিলেক্ট করে Install বাটনে 
ক্লিক করে ইসটল শুরু করব। 


BS Pidgin 2.13.0 Setup B ^ 


Choose Install Location 


pa. a . 
e ৷ $9 | n Choose the folder in which to install Pidgin 2. 13.0. 





Setup will install Pidgin 2. 13.0 in the following folder. To install in a different folder, click 
Browse and select another folder. Click Install to start the installation. 


এই বাটনে ক্রিক করে আমি পিডাজিন বে 
ইন্সটল করতে চাই তা ঠিক করব যেটা 
Destination Folder ভেরাক্রিস্ট ড্ৰাইভ হতে কৰ | 








Space required: 27. 1MB 
Space available: 2,466 





PAA হলে এই উইন্ডো আসবে যেখানে আমরা Next বাটনে ক্লিক করব। 


ES Pidgin 2.13.0 Setup 


Installation Complete 


- ^ a 
e i 2 9 i n Setup was completed successfully. 





Completed 


Extract: pidgin-2. 13. 0-dbgsym'pluginsXtimestamp format. dll.dbgsym 
Extract: pidgin-2. 13. 0-dbgsym'pluginsWransparency. dll.dbgsym 
Extract: pidgin-2. 13. 0-dbgsym'plugins winprefs. dll.dbgsym 

Extract: pidgin-z. 13. 0-dbgsym'pluginsYxmppconsole . dll .dbgsym 


Extract: pidgin-2. 13. 0-dbgsym'pluginsYxmppdisco. dll. dbgsym 
Extract: pidgin-2. 13. 0-dbgsym'sasl 2Nibanonymous-3. dll .dbagsym 
Extract: pidgin-2. 13. 0-dbgsym'sasl2Nibcrammds5-3. dll. dbgsym 
Extract: pidgin-2. 13. 0-dbgsym'sasl 2 ibdigestmd 5-3. dll .dbgsym 
Extract: pidgin-2. 13. 0-dbgsym'sasl2VMibplain-3. dll .dbgsym 
Completed 





ullsoFE Install System v3. 








তারপরের উইন্ডো তে Finish বাটনে চাপ দিয়ে ইসটল শেষ করব। 


EE Pidgin 2.13.0 Setup = 





Completing Pidgin 2.13.0 Setup 


Pidgin 2, 13.0 has been installed on your computer. 


Click Finish to dose Setup. 





Visit the Pidgin Web Page 





= Back Cancel 


240 


241 


পিডজিন সেট আপঃ 


ইসটল করার পর পিডজিন ওপেন করুন। ওপেন করলে নিচের উইন্ডোর মত একটি উইন্ডো 
আসবে এর উপরে আছে Buddies Accounts Tools Help. এর মধ্যে প্রথমে আমরা Accounts 
এ ক্লিক করব । 


(£9 Buddy List — [] bad 
Buddies | Accounts | Iools Help 
E p 


Welcome to Pidgin! 


You hawe no accounts enabled. Enable your 
IM accounts from the Accounts window at 
Accounts—Manage Accounts. Once you 
enable accounts, you'll be able to sign on, 
set your status, and talk to your friends. 


সেখানে ক্লিক করলে একটি ড্ৰপ ডাউন আসবে সেখান থেকে আমরা Manage Account ক্লিক 
করব তারপর নিচের মত একটি উইন্ডো আসবে সেখান থেকে Add বাটনে আমরা ক্লিক করব। 





ES Accounts T 


Enabled Username Protocol 


Aid... mio diy... Delete Close 





Add বাটনে ক্লিক করলে আমরা Basic Advance Proxy এই ৩টি ট্যাব সহ একটি উইন্ডো পাব৷ 


242 


EE Add Account X 
Basic Advanced Proxy 


Login Options 
— Em 5 


Username: 

Password: 

[ | Remember password 
User Options 

Local alias: 

[ |] New mail notifications 


[ ] Use this buddy icon for this account: 





Remove 


Cancel Add 


এখানে Login Option এ প্রথমে আছে প্রটোকল সেখানে সিলেক্ট করবেন XMPP সেটা সিলেক্ট 
করার পর user name এর নিচে Domain Resource নামে দুইটি ঘর চলে আসবে। user name 
এ আপনি securejabber.me বা xmpp.is সার্ভারে যেই আইডি টি খুলেছিলেন তার নাম দিবেন 
যেমনঃ যদি আইডির নাম হয় mike@securejabber.me তাহলে user name এর জায়গায় 
mike ডোমেইন এর জায়গায় securejabber.me আর যদি আইডি হয় mike@xmpp.is তাহলে 
নাম mike ডোমেইন xmpp.isi Resource এ কিছু দেয়া লাগবে না, password এ আপনার 
আইডির জন্য যেই পাসোয়ার্ড ঠিক করেছিলেন তা দিবেন এবং Remember password এ টিক 
চিহ্ন না দিয়ে আগাবেন না হলে আপনার পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে ফলে যে কেউ আপনার 
আইডিতে সহজে ঢুকে পড়তে পারবে। তারপরে আছে User Option এখানে তেমন কিছু না 
করলেও চলবে তবে যদি একের অধিক আইডি চালান তাহলে সেখানে Local Alias এর জায়গায় 
আলাদা আলাদা আইডির জন্য আলাদা আলাদা নাম দিতে পারেন৷ 








243 


Basic Advanced Proxy 


Login Options | 
Protocol: Ww XMPP vl | 
Username: mike 
Domain: securejabber.me | 
Resource: 

Password: TTT TTT 


[ Remember password 

User Options 
Local alias: mashoara 
| ] New mail notifications 


[ ] Use this buddy icon for this account: 


Remove 





[ ] Create this new account on the server 


Cancel Add 


TE Te r T Li | cUm. 


তারপরে আমরা যাব Advanced ট্যাবে Connect Port এ লিখব 5222 আর Connect Server এ 
লিখব securejabber.me | 


244 


B Add Account X, 





Connection security: | Require encryption v 


[ ] Allow plaintext auth over unencrypted streams 


Connect port 5222 
[LÀ 

Connect server: securejabber.me 
ae O 


File transfer proxies: 
BOSH URL: 


show Custom Smileys 


[| ] Create this new account on the server 


Cancel Add 





তারপরে আমরা শেষ ট্যাব Proxy তে যাব। সেখানে proxy type এ সিলেক্ট করবেন 
"Tor/Privacy(SOCKS5)"i এটা সিলেক্ট করার পর Host Port Username Password এর ঘর 
আসবে। Host এর ঘরে লিখবেন 127.0.0.1 আর Port এর ঘরে 9150। Username Password 
ফাকা MPA এর পর Add বাটনে ক্লিক করলেই আপনার একাউন্ট কানেক্ট হয়ে যাবে। 





242 
& Add Account AX, 


Basic Advanced Proxy 


Tor/Privacy (SOCKS5) হে) 


Host: 127.0.0.1 


Proxy type: 





Port: 9150) 
Username: 


Password: 


[ ] Create this new account on the server 


Cad E Ada 


OTR: Off The Record Protocol 


আমরা যারা টর মেসেঞ্জার ব্যবহার করেছি তারা খেয়াল করেছি যে কোন চ্যাট শুরু করার আগে 
প্রাইভেট কনভারসেশন শুরু করে তারপর মেসেজ দেয়া লাগত কিন্তু পিডজিনে এই প্রটোকল 
ব্যবহারের জন্য বিল্ট ইন প্লাগ ইন নেই। ফলে আমাদের নিরাপদে এন্ড্রয়েডে থাকা ভাই বা টর 
মেসেঞ্জার ব্যবহার করা ভাই দের সাথে চ্যাট করার জন্য আলাদা প্লাগ ইন ইলটল করতে AAI 
এর জন্য প্রথমে https://otr.cypherpunks.ca/ এই ওয়েবসাইট থেকে প্লাগইন ডাউনলোডঃ 
করতে হবে। 





216 





News Downloads Source Code and Bugtracker Mailing Lists Documentation FAQ Press Software People Donate 


| . ৰ Opening pidgin-otr-4.0.2.exe X 
Off-the-Record (OTR) Messaging allows you to have private conversations o' 


You have chosen to open: 
9 Encryption : = 


[E] pidgin-otr-4.0.2.exe 
which is: Binary File (6.8 MB) 
from: https://otr.cypherpunks.ca 


No one else can read your instant messages. 


Authentication 


You are assured the correspondent is who you think it is. 
Would you like to save this file? 


Deniability 
The messages you send do not have digital signatures that are checkable । make them look like they came from you. 
ut teu. , 


However, during a conversation, your correspondent is assured the messages rie sees are auurenuc ane 


9 Perfect forward secrecy 
If you lose control of your private keys, no previous conversation is compromised. 





Primary download: Win32 installer for pidgin-otr 4.0.2 (sig) [other downloads] . 3 7 
News oo ত); 


9 Mar Security update: libotr version 4.1.1 
2016 


Versions 4.1.0 and earlier of libotr in 64-bit builds contain an integer overflow security flaw. This flaw could potentially be exploited by a remote attacker to cause a heap buffer overflow 
and subsequently for arbitrary code to be executed on the user's machine. 
CVE-2016-2851 has been assigned to this issue. 


Please upgrade to libotr version 4.1.1 immediately. 


তারপরে সেটা যেই লোকেশনে আমি পিডজিন ইন্সটল করেছি সেইখানেইসটল করে দিতে হবে। 


(35 pidgin-otr 4.0.2 Setup 


Welcome to the pidgin-otr 4.0.2 
Setup Wizard 


This wizard will quide you through the installation of 
pidgin-otr 4.0.2. 


It is recommended that you close all other applications 
before starting Setup. This will make it possible to update 
relevant system files without having to reboot your 


Click Next to continue. 





247 


(Ð pidgin-otr 4.0.2 Setup — 


X 


Please review the license terms before installing pidgin-otr 4.0.2. 





Press Page Down to see the rest of the agreement. 





| GNU GENERAL PUBLIC LICENSE P^ 
Version 2, June 1991 


Copyright (C) 1989, 1991 Free Software Foundation, Inc. 
51 Franklin Street, Fifth Floor, Boston, M^ 02110-1301 USA 
Everyone is permitted to copy and distribute verbatim copies 
of this license document, but changing it is not allowed. 
Preamble 
The licenses for most software are designed to take away your — gl 


If you accept the terms of the agreement, dick I Agree to continue. You must accept the 
agreement to install pidgin-otr 4.0. 2. 


Nullsoft Install System v2.46-7 





o <Bak [oae | | canei | 


(77 pidgin-otr 4.0.2 Setup 


hoose Install Location 
Choose the folder in which to install pidgin-otr 4.0. 2. 


Setup will install pidgin-otr 4.0.2 in the following folder. To install in a different folder, click 
Browse and select another folder. Click Install to start the installation. 


Space required: 11., 1MB 
Space available: 73.8GB 


MullsaFE Install System v2.46-7 





248 


SHOT হয়ে গেলে পিডজিন চালু করব নিজের একাউন্টে ঢুকব। তারপর উপরের Tools তারপর 
Plugins এ যাব এর শর্টকাট হিসেবে Ctrl+U চাপ্লেও হবে। 











= CI Ed 
Tools Hep 
| Buddy Pounces 
Certificates | 
Q Custom Series Cte Y | 
টী d Plugins Ctils U 
Se Preferences Cti«P | 
Precy 
Set Mood [01710 
তু! File Transfers Ctrl+T 
Room List 
System Log 
Mute Sounds 
XMEPP Consals F 
XMPP Semace Disc কান্ট k 





m 


সেখানে থেকে আমরা Off The Record Messaging 4.0.2 এর পাশে টিক মার্ক দিয়ে দিব। এর 
পর যখন আমরা কারো সাথে চ্যাট করতে যাব চ্যাট উইন্ডো ওপেন হলে আমরা OTR enable 
করার অপশন দেখতে পাব৷ সেখানে ক্লিক করলে Start Private Conversation এ ক্লিক করলেই 
secured chat শুরু হবে। এই প্লাগ ইসটোল করার ফলে এন্ড্রয়েড বা অন্য মাধ্যমে আমাদের 
সাথে সহজে চ্যাট করতে পারবে। 


E 

| 
h 
k 





A| Eont | 4} inset | @ Smile! | GQ Attention! ভি 14০৫৮ 






E Ww 
' L gg Mat Preste 


[1 H What s this? 
ai 





249 


মাইক্রোসফট ওয়ার্ড 


মাইক্রোসফট অফিস ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সিস্টেম যা মাইক্রোসফট কর্তৃক 
ডিজাইন করা ৷ এটা সর্বপ্রথম রিলিজ হয়১৯৮৩সালে Multi-Tools Word নামে | মাইক্রোসফট 
ওয়ার্ডের দ্বারা আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত লেখালেখির কাজ করতে পারবো | লেখাগুলো 
আমাদের ঠিক যেভাবে দরকার আমরা ঠিক সেরকম করতে পারবো ৷ এর ভিতরে AAA টুলস 
রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা আমাদের লেখাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো | 
লেখার সাথে আমরা প্রয়োজনীয় ছবি, রঙ, লেখা ছোট বড় করা আরও অনেক কাজ এর সাহায্যে 
আমরা করতে পারবো | তাছাড়া নানারকম ফরম্যাটে ফাইল সেভ করে রাখা যায় | লেখা সম্পূর্ণ 
হলে এটা প্রিন্ট করে নেয়া যায় p আপনি যদি পিডিএফ ইবুক তৈরী করতে চান সেটাও করতে 
পারবেন । ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু ভার্সন যেমন, মাইক্রোসফট ২০০৩, 
মাইক্রোসফট ২০০৭, মাইক্রোসফট ২০১০, মাইক্রোসফট ২০১৩ ইত্যাদি রিলিজ করেছেন 
মাইক্রোসফট কর্তৃপক্ষ | এর মধ্যে আমি মাইক্রোসফট ২০১০ এর ব্যবহার ধাপে ধাপে আলোচনা 
করবো ইন শা আল্লাহ্‌ | মাইক্রোসফট ২০১০ এর ব্যবহার শিখলেই বাকি ভার্সন গুলোও 
আপনারা চালাতে পারবেন ইন শা আল্লাহ্‌ | চলুন শুরু করা যাক - 





* মাইক্রোসফট Word ওপেন করাঃ 
প্রথমে Start বাটনেরিককরুন, তারপর All Program এক্লিককরে Microsoft Office 
ক্লিককরুন | তারপর Microsoft Word 2010 এ ক্লিক করুন 1 তাহলেই মাইক্রোসফট 
Word ওপেন হয়ে যাবে | আবার start মেনু থেকে সরাসরি Open করা যায় | 


BS ৮০০৮০5০5০৮০] 2 


=i Avro Keyboard 











মাই InstaTrader 


es ৩ Fined amikon Wired fame 


eur 


¢ = VeraCrypt 
হ Disk Cleanup 

—4 Free Stopwatch 
ca P 


> All Programs 





= 


Search programs and files 





€ Interface: 


ei Ta 











Computer 

Control Panel 
Devices and Printers 
Default Programs 


Help and Support 


Devices and Printers 
Default Programs 


Help and Support 


250 


আপনারামাই ক্রোসফটঅফিসওয়ার্ড২০১০ওপেনকরারপরনিচেরচিত্রেরমতইন্টারফেসদেখ 

তে পাবেন | পেজের একেবারে উপরে বাম পার্শ্বে (নাম্বার - ১) আছে Quick Access Bar 
।এরনিচেইআছে Menu Bar (নাম্বার-২)। Menu Bar এ ৮ টি Menu (File, Home, 
Insert ইত্যাদি) আছে । প্রতিটি Menu Bar এ ক্লিক করলে একটি রিবন খুলবে ৷ এ 


251 


রিবন এ কয়েকটি সেগমেন্টে ভাগ করা আছে | আবার প্রতিটি সেগমেন্ট কতগুলো Tools 
এ ভাগ করা আছে | এই Tools গুলোই কাজের সময় আমাদের প্রয়োজন পরে । পেইজের 
একেবাবে নিচের দিকে রিডিং মোডনোম্বার - ৩) অপশন আছে এবং এর পাশে (নাম্বার - 
৪) Zoom অপশন আছে ৷ এটার সাহায্যে আমরা পেইজকে প্রয়োজন অনুসারে ছোটবড় 
করতে পারি | 


Documentl = Microsoft Word লি 
১ কা 2 


i | Calibri (Body) v ll v A A Aa” aa), = Y i— এ 2 <= = ঠ। 4T AaBbCcDc | AaBbCcDc AaBl 
: x 20.8. . E zm mm tay, d$. | TN | | i... i 
= jf Format Painter B 7 U abe X, X EN A == == == j5 ST bU | Normal | No Spaci Headir 


Clipboard , Font J Paragraph 













% Quick Access Toolbar: 


Quick Access Toolbar দিয়ে আমরা বিভিন্ন Tools এর কাজ সহজেই করতে পারি | 
আমরা Quick Access Toolbar এ আমাদের প্রয়োজনীয় Tools গুলো Save করে 
প্রয়োজনীয় Tools গুলো সামনে এনে সহজেই কাজ করতে পারি | 





File Home Insert Page Layout References 


B E Calibri (Body) ~ 11 * A A | Aa" 4৪০ 
Paste gy BI U~ ae x, x 2১ ৪৮” A- | 





Clipboard 1 Font , Paragraph 


* New File Create : 


MICAS অফিস ওয়ার্ড ২০১০ প্রোগ্রামটি চালু করলে এমনিতেই একটি পাতাসহ 
একটি খালি ফাইল আসে । এরপরও যদি নতুন ফাইল খোলার প্রয়োজন হয় তাহলে মেনু 
বারের File 4 ক্লিক করে New এ ক্লিক করুন, তারপর Blank document নির্বাচন করে 


222 


ডান পাশ থেকে Create এ ক্লিক করুন । দেখেন, একটি খালিপাতা সহ নতুন একটি 
document file খুলেছে । নতুন ফাহল খোলার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctri+n i 







Insert Page Layout References Mailings Review View 





Available Templates Blank document 











EL Save As 
Bg Ope GG} Home 
== 
Close Ac 
" | 
Info 
im ৫৫1 
Recent ২ Sample My templates New from 
templates existing 
: = ০৯৬ এ 2 
Print আজ à no | | 
= | === | : m d | D 
Save & Send — |-9 mm » = = = 
Agendas Award Brochures Budgets Business Contracts Diagrams 
Help certificates cards = 
:j Options E: === ome. 
== | & = i 
Exit ` | ৷ 3 ry — — 
= ES. = Ibs DLI — 0] -r == 
Envelopes Expense Faxes Flyers Forms Gift Greeting Inventories 
reports certificates cards 8 
= — n= = === ina 


-—— — — -2 m = — 


% Save File: 
File Save করার জন্য Menu Bar এর File এ ক্লিক করে Save এ ক্লিক করুন ৷ নিচের 
মতো Save As নামে একটি ডায়ালগ বক্স আসবে | 





Home Insert 





Close 


নিচের চিত্রে লক্ষ্য করুন File name নামে একটা অংশ আছে, আপনি আপনার তৈরি 
করা Word File টির যে নাম দিতে চান তা এইঘর এ লিখে দিন৷ তারপর File টি 





253 


আপনার Hard Drive এর কোথায় Save করবেন বাম দিক থেকে ঠিক করে দিন 1 এবার 
নিচের দিক থেকে Save এ ক্লিক করুন ৷ আপনার ফাইলটি Save হয়ে যাবে | 






ENE crc P 





Home Insert Page Layout References Mailings Review View New Tab Foxit Reader PDF 


P % cut (Wl Save As 








323 Copy = 
paste oss eo h Audio (D 
à F Format Paint (৩9০9 3e চ ০০০০০ ৰ ntite (Dj > = jare udio (D: | 
Clipboard 


Organize ক্ষ New folder 





Microsoft Word 


JE Favorites 
i TorChat - Shortc — 


Hereafter 
ow Libraries 


a Music 
=| Pictures 
== Videos 


File name: [৷ edis 
Save as type: | Word Document (*.docx) 


Authors: GreenBirdie Tags: Add a tag 


[7] Save Thumbnail 


*. Hide Folders 





Open File: 


আপনি যদি পূর্বের কোনো তৈরী করা ফাইল Open করতে চান তাহলে File মেনুতে ক্লিক 
করলে Open অপশন দেখতে পাবেন | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


254 


| Home ] 
led Save 
Gl Save As 


Qo» — 


Close 


Open এ ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসবে সেখান থেকে আপনার File এর 
লোকেশন এ গিয়ে আপনার File সিলেক্ট করে নিচে Open এ ক্লিক করলেই আপনার 
ফাইলটি Open হয়ে যাবে | নিচের চিত্রে লক্ষ্য করুন | 





wll A 7" উঠ 59 = Document? Mic 
Home Insert Page Layout References Mailings Review View New Tab Foxit Reader PDF 


5" |(O. te a ও রা রা তু COO ee a ee 


P" নী Copy 
Paste ; 
+ GV Format OW ul » Computer 
Clipboard 











৮ Local Disk (M:) » Tuitorial ৯ v | কী || Search Tuitoriat 














Organize v New folder Hz 








Name Date modified Type 


(wl Microsoft Word 
4» Excel 2/10/2016 12:04 PM — File folder 
SY Favorites d Final 2/10/2016 2:38PM — File folder 
do TorChat - Shortcut 4 Pic 2/6/2016 6:46 PM File folder 
d Word Pic 2/10/2016 1:24 PM File folder 

৪ Libraries Wl] FB Final.docx 1730/2016 1:28 PM Microsoft Word 

a Music 1] FB.docx 1/28/2016 10:51 AM Microsoft Word 


i| Pictures Wh) Microsoft Excel.docx 2/7/2016 2:53 PM Microsoft Word DO 
imi Videos E MS Word.docx 2/6/2016 6:50 PM Microsoft Word 


[ইন Computer 
EL. Local Disk (C:) 
cs Audio (D:) 
cs Video (E:) ১৫]: | 


File name: v |All Word Documents (*.dooc^.« ক্ষ 











% Save With Password: 
অনেক সময় আমরা এমন কিছু ডকুমেন্ট তৈরি করে থাকি যেগুলোকে খুব সাবধানে 
রাখার প্রয়োজন হয় । যাতে করে যে কেউ ডকুমেন্টটি দেখতেনা পারে, আর সেজন্যে 
সিকিউরিটি ব্যবহার করে ফাইল বা ডকুমেন্টটি সুরক্ষিত রাখা প্রয়োজন হতে পারে । 


+ 
৯০৫ 


255 


এক্ষেত্রে File ক্লিক করে Info থেকে Protect Work book এ ক্লিক করলে একটি 
ডায়ালগবক্সম আসবে এবং সেখান থেকে Encrypt With Password এ ক্লিক করলে 
পাসওয়ার্ড দেয়ার অপশন আসবে | পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম পাসওয়ার্ড দিলেই 
আপনার ফাইলটি পাসওয়ার্ড প্রটেক্টেড হয়ে যাবে | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 





la Save 
ih Save As 


1 Open 





[d Close 





New 


Print 
Save & Send 


Help 
2] Options 


Exit 


Font 41a বর্তন: 





Page Layout Formulas Data Review 





Information about Booki 
M:\T uitorial\Excel\ Bookl .xlsx 


Permissions 
Anyone can open, copy, and change 


t 





} Mark as Final 
Let readers know the workbook is final 
and make it read-only. 


Encrypt with Password 4 
Require a password to ppen Mis 
workbook, 









77a, Protect Current Sheet 
চিলি Control what types of changes people can 
make to the current sheet. 


77755 Protect Workbook Structure 
HS Prevent unwanted changes to the structure 
of the workbook, such as adding sheets. 


Restrict Permission by People 
Grant people access while removing their 


> 


কোন একটি লিখার Font পরিবর্তন করার জন্য প্রথমে Home মেনুতে ক্লিক করুন | 
এরপর নিচের চিত্রের ২ নং নির্দেশিত স্থানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরণের Font এর 
অপশন দেখতে পাবেন | এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় Font টি সিলেক্ট করে 
নিতে পারেন | নিচের দিকের Font গুলো দেখার জন্য ৩ নং নির্দেশিত স্থানের FANA 
ধরে নিচের দিকে টান দিলেই আপনি নিচের দিকের Font গুলো দেখতে পাবেন 


256 








5-00up Ts 
insert Page Layout References Mailings Rev 
: Calibri DEi2-s. o 
Paste Leine - - 
x J Format Painter | Ọ Aparajita Guocirerit 
Clipboard এ O Arabic Typesetting 


O Arial 

O Arial Black 

© Arial Narrow 

O Arial Rounded MT Bold 
€ Arial Unicode MS 

O Baskerville Old Face 
© Batang 

© BatangChe 

O Bauhaus 93 

O Bell MT 

© Berlin Sans FB 

© Berlin Sans FB Demi 
O Bernard MT Condensed 
O Xue JFC 

O Bodoni MT 

O Bodoni MT Black 


a 





€ Font Size পরিবর্তনঃ 
Font Size পরিবর্তন করার জন্য প্রথমে Home এ ক্লিক করে নিচের চিত্রের২ নং 
নির্দেশিত স্থানে ক্লিক করলেই ফন্টের বিভিন্ন সাইজগুলো দেখাবে | সেখান থেকে আপনি 
আপনার প্রয়োজনীয় সাইজটি সিলেক্ট করুন 1 অথবা চিত্রের ৩ নং স্থানের বড় ‘A’ এর 
ক্লিক করলে Font বড় হবে এবং ছোট % এর উপর ক্লিক করলে Font ছোট হবে | 


257 








Wild = - তে ys 
File ] Insert Page Layout 2 === = Mailings 
r রর Calibri (Body) ছু]. ৪৮ 


Paste e | | ww 5 রা -= 1২ ক্ষ du vr bad 
M J Format Painter m ru - 9 ৷ A- T- A 


Clipboard P 10 








* লিখা Bold, 15/022এবং)70911179করাঃ 
কোনো লিখাকে আপনি যদি Bold করতে চান তাহলে প্রথমে আপনি আপনার লিখাকে 
সিলেক্ট করুন aI Home মেনুতে ক্লিক করে নিচের চিত্রে নির্দেশিত স্থানের ‘৪’ এর 
উপর ক্লিক করুন | লিখা //9/02০করতে ‘7’ এর উপর ক্লিক করুন | আর আপনার 
লিখার নিচে যদি 


07061116দিতেচানতাহলেআপনারলিখাঅংশটুকুসিলেক্টকরেচিত্রেনির্দেশিতস্থানের 'U’এর 
উপর ক্লিক করুন 1 আপনি যদি Underli॥neপরিবর্তনকরতেচানতাহলে'U’ এর পাশে ড্ৰপ 











ডাউন পয়েন্টারে ক্লিক করলে বিভিন্ন ধরণের 101061111দেখতেপাবেন।সেখান থেকে পছন্দ 
অনুযায়ী নির্বাচন করে নিতে পারেন | 











wj d | i | jocument fa 
Home Insert Page Layout References Mailings Review View New Tab Foxit 


ই ইল 21 খা 





ত 


Times New Rom * 11 ~ A A Aa” 


23 Copy 
Paste LL | হি 
M Jy Format Painter abe X, X HAN ৭৮ A 
Clipboard a Font " Paragraph 


4 Font কালার করাঃ 








258 


Font কালার করার জন্য প্রথমে আপনার লিখা/০১ কে সিলেক্ট করুন | এরপর Home 
মেনুতে ক্লিক করে নিচের চিত্রের নির্দেশিত স্থানের % এর উপর ক্লিক করলে বিভিন্ন 
ধরণের কালার দেখতে পাবেন | সেখান থেকে আপনার পছন্দের কালার নির্বাচন করে 
নিন | নিচের চিত্রে লক্ষ্য করুন I 


- Uo 
Insert Page Layout References Mailings Review View New Tab Foxit 















B € ^ - A3 .— ॥ = E ডন == == 

% ci Times New Rom ~ 11 ~ A & Aa” ১) £ * }= * ‘amy হু ইল 21 খা 

a3 Copy 

Paste - 2 == | = === == 4—. - Lii 
* Jf Format Painter B I Ure x | 2১ €- == == = == | 45 S» 
Clipboard T Font El Automatic 13 
[3 হা হতে হজ Theme Colors তত ESE হা 
= E NMENUNES 

——————— —— ÁO —ÀMs | ————— === 





Standard Colors 
BEBE ভারা 
| সপ More Colors.. 


Gradient b 








এছাড়া আপনি More Colors এ ক্লিক করলে আরও বিভিন্ন ধরণের কালারের অপশন দেখতে 
পাবেন | নিচের চিত্রে লক্ষ্য করুন I 


দা এ 5-0 আতর 
File 








Home Insert Page Layout References Mailings Review View New Tab Foxit 
m 2 Times New Rom ~ 11 - AA Aay | A i= + i= + ‘ise :E;E | খা 
= | 
— = = == ^. - Lie 
m Painter B Z U ~ abe x, x M E- A- == TIENS | SR D ME 
. Clipboard — B — ^ — Font «— —  » ëe p Font " Automatic ` 
77571777901 Theme Colors [3 «5 EA XM 4 


a B EERSTEN 
" 


Standard Colors 
BH (A রজার 


| 22) More Colors... 


| Gradient > 


























259 


More Colors এ ক্লিক করার পর আপনি নিচের উইন্ডোটি দেখতে পাবেন 1 সেখান থেকেও 
আপনি আপনার পছন্দের কালার নির্বাচন করতে পারেন নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 





Colors 








| Custom | 
| Cancel | 








Current 











“ Bullets এর ব্যবহার: 
শকরতেহয় 
।সেক্ষেত্রেনির্দেশিতবিষয়গুলোকেচিহ্নিতকরারপ্রয়োজনেবিশেষধরনেরপ্রতীকচিহৃবা Bullets 
ব্যবহারকরাহয় ৷ এজন্য আপনি Home মেনুতে ক্লিক করে নিচের চিত্রের নির্দশিত স্থানে 
ক্লিক করলে আপনি বিভিন্ন ধরণের Bullets দেখতে পাবেন | সেখান থেকে আপনার 
পছন্দ অনুযায়ী Bullets নির্বাচন করতে পারেন | 








ert Page Layout References Mailings Review View New Tab ‘Foxit Reader PDF 














- : - - = - - Aal — EL— .——— cm m A 
Calibri (Body) 11 A A Aa > = ৷-৷৮= == === == Z «T  pu— Az 
B + TE i x > == => EET Tn Recently Used Bullets TN 
— = "~ ae 
= 
Font - of | 
নি + নি i . + GE ন * " | . 
= 4 P> — *" Bullet Library [ড্ৰ 
| LJ 
| * eS = এ ক 
IL = 
| Document Bullets 
(o 
ho Sd 


Define New Bullet... 


% Numbering এর ব্যবহার: 
অনেকসময়কিছুলেখাকেত্রমিকআকারেসাজাতেহয়।এজন্য Home থেকে Paragraph 
অপশনের চিত্রের নির্দেশিত স্থানে ক্লিক করলে আপনি Numbering এর বিভিন্ন অপশন 
দেখতে পাবেন 1 সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী Numbering নির্বাচন করে নিতে 


Home Insert Page Layout References New Tab Foxit Reader PDF 


BS B Vrinda -in ক] A” 











Paste orale - 2 নি ~ ~ 
- Jf Format Painter B এ U abe >= x LAS 7 A 
Clipboard P Font 1) 
=== 2) 
L| 
3) 
l. A a) 
lI. B. b) 
Ht. শ C. C) 
a. l 
b.- 11 
C. 111 


Define New Number Format... 








“ Text Alignment এর ব্যবহারঃ 
অনেক সময় লেখাকে ডানে, বামে, মাঝখানে অথবা সবদিকে সমান করার প্রয়োজন হয় | 
এই কাজগুলো Text Alignment ব্যবহার করে করা হয় | আপনার লিখাকে বাম দিকে 
সরাতে আপনার লিখা অংশটুকু সিলেক্ট করে Align Text Left এ ক্লিক করুন | অথবা 
কীবোর্ড থেকে ০071+1চাপুন।নিচেরচিত্রেলক্ষ্যকরুন। 





A 
21 4T nme Aal 


“IT Ne 


261 








Paste 
+ VP Format Painter 


Clipboard E 





আবার অনেক লেখার ধরণ এমন আছে যা মাঝখান থেকে সাজাতে হয় | এজন্য আপনার 
লিখা অংশটুকু সিলেক্ট করে Center এ ক্লিক করুন | অথবা কীবোর্ড থেকে 
001+চচাপুন।নিচেরচিত্রেলক্ষ্যকরুন। 


References Mailings 

Calibri (Body) ~ 11 AA | Aav ৬) 

ase J Format Painter B I U~ abe x, x Ar Z-AÀ- 
Clipboard F 





262 


আবার আপনার লিখাকে বাম দিকে সরাতে আপনার লিখা অংশটুকু সিলেক্ট করে Home 
এর Align Text Right এ ক্লিক করুন | অথবা কীবোর্ড থেকে 
001+চাপুন।নিচেরচিত্রেলক্ষ্যকরুন। 









Insert Page Layout References Mailings Review View New Tab Foxit 





Calibri (Body) - 11 ~ A A  Aa- ৬) eim. u-.| ESE | 41) থা 


BIU-Axx* AY A = Spee 15 9 





আবার অনেক ক্ষেত্রে লেখাগুলো সবদিকে সমান ভাবে সাজাতে চাইলে যে লেখাগুলো 
সবদিকেসমানভাবেসাজাতেচান সে লেখাগুলো Select করে Home এর Paragraph 
Option থেকে Justify Align 4 Click করুন। অথবা কীবোর্ড থেকে ctrl + | 
চাপলেওলেখাগুলোসবদিকসমানহয়েযাবে | নিচের চিত্রে লক্ষ্য করুন | 


Insert Page Layout References Mailings Review View New Tab Foxit 





Calibri (Body) ~ 11 ~ A & | Aar ৬) 


33 Copy 
Paste M ‘ r 7» r M 
₹ ডা Format Painter B Z U~ abe x, x 2) v à 


Clipboard a | Font 











* Table এর ব্যবহারঃ 


203 


MS Word একাজকরারক্ষেত্রেটেবিলএরব্যবহারব্যপক | 
সাধারণতএকটিটেবিলেরদুটিমূলউপাদানথাকে , একটিহলরো (Row) 
এবংঅপরটিহলকলাম (Column) এবংএদেরসম্মিলিতিঅংশেরএকএকটিঘরকেবলাহয়সেল 
(Cell) প্রস্েরদিকেরঘরগুলোকেবলাহয়রোএবংদৈর্ঘ্যেরদিকেঘরগুলোকেবলাহয়কলাম। 





Table তৈরিঃ 

MS Word এটেবিলতৈরিকরতেহলেপ্রথমে Insert Tab এক্রিককরুনএবংএরপর Tables 
গ্রপএটেবিলএরউপরক্লিককরুন ।একটিটেবিলবক্সআসবে, টেবিলবক্সএমাউসরেখে Left 
বাটনচেপেধরেযেকয়টিরোএবংকলামদরকারতাসিলেক্টকরুন, তাহলেপেজএতাচলে আসবে 
অথবা Insert Tab «Tables গ্রুপএক্লিককরলেষেটেবিলবক্সআসবেতারনিচেরঅংশে 
Insert Table এর্লিককরুন | 


264 












a DE 


Cover Blank = 
Page” Page Break 





টা m 


IL. 
2] [Insert Tabte..] 4 


fA Draw Table | 
ety Convert Text to Table... 

Excel Spreadsheet 

[23] Quick Tables > 








একটিডায়ালগবক্সআসবে, এখানে Table Size Option 
থেকেপ্রয়োজনীয়রোএরজন্যরোএরঘরেসংখ্যাদিনএবধ্রয়োজনীয়কলামএরজন্যকলামএরঘ 
রেসংখ্যাদিন। নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 


© Fixed column width: 
(^5 AutoFit to contents 
© AutoFit to window 


2px =) 





4 Table 4 Row & Column Insert করাঃ 


205 


আপনার তৈরিকৃত টেবিলের মধ্যেষদি অতিরিক্ত রো যোগ করতে চান তাহলে প্রথমে 
টেবিলের যে রো এর পাশে রো যোগ করতে চান সে রো এর যে কোন সেলে ক্লিক করুন 
| এরপর আপনি যদি উপরে একটা রো যোগ করতে চান তাহলো।৪/০এমেনুর নিচের 
চিত্রের নির্দেশিত স্থান থেকে Insert Above এ ক্লিক করুন । আর যদি নিচে একটি নতুন 
একটা রো যোগ করতে চান তাহলে নিচের চিত্রের নির্দেশিত স্থান থেকে Insert Below এ 
ক্লিক করুন | অতিরিক্ত কলাম যোগ করার ক্ষেত্রেও একই নিয়ম | যে কলামের পাশে 
নতুন কলাম যোগ করতে চান সে কলামের যে কোন সেলে ক্লিক করুন 1 এরপর বামে 
নতুন একটা কলাম যোগ করতে চান তাহলে চিত্রের নির্দেশিত স্থান থেকে Insert Left এ 
ক্লিক করুন | আর যদি ডানে নতুন একটা কলাম যোগ করতে চান তাহলে চিত্রের 
নির্দেশিত স্থান থেকে Insert Right এ ক্লিক করুন | টেবিলের যে কোন সেলে ক্লিক করে 
মাউস এর Right Button ক্লিক করে Insert থেকেও এ কাজটি করতে পারবেন | 




















Review View New Tab Foxit Reader PDF | ayout esign 
a E HL 1 x P" 
x ETE i == 3333 =| ৬&]] Height 017 < ন] Distribute Rows A= A 
Split Split AutoFit = +t zm cn Text Cell m 
elete @ insert insert insert inse p pi AutoFit 55 Width: 0.95" ডে Distribute Columns ex ce o 
Above Below Le ti Cells Table M z "um = = | Direction Margins 
ell Si ||017 
টা WW E WS Qt WR s c FE EEL 3... ge [&] Ti] [se ie 











= 


Table 4 Row & Column Delete করাঃ 

যদি টেবিল থেকে কোনো রো বা কলাম ডিলিট করতে চান তাহলে সেই রো বা কলামে 
ক্লিক করুন | এরপর Layout থেকে Delete এ ক্লিক করলে বিভিন্ন ধরণের অপশন 
দেখতে পাবেন । সেখান থেকে আপনার প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে আপানার কাজ 
সম্পন্ন করতে পারেন | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 





266 










NEM, 
























Home Inset ^ Pagelayout References = Mailings Review View = NewTab out | Design 
' Tie EHE EB | [ed | ০০ নত z এ A= 
iE লি SASS SSS Bammer ও আসুস 33323 [] } 
Select View Properties Insert Insert Insert Insert Merge Split Split ^ AutoFit £a: Width: 0.95" = Hi Distribute Columns | Text Cell | Sort 
+  Gridlines | Above Below Left Right | Cell: Cells Table + = zd Direction Margins 
Delete Cells... fa Merge Cell Size [IF] Alignment 












TA. 


aia S 


Eo 


ন 
E 






Delete Columns 
Delete Rows 
Delete Table 





pm 






Merge Cells এর ব্যবহারঃ 
অনেক সময় একাধিক সেলকে মার্জ করে নেয়ার প্রয়োজন হয় | এক্ষেত্রে আপনি GI 


সেলগুলো মার্জ করতে চান সেগুলো সিলেক্ট করুন | এবার Layout থেকে Merge Cells 
এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 






Home Insert Foxit Reader PDF 


EZE 








Mailings Review View New Tab 


t| Bug ES] RE E 8|] Height: 0.177 
Select View Properties Delete Insert Insert Insert Insert essit Split Split | AutoFit | E Width: 133° Text Cell Sort 
ells Y 


v  Gridlines Y Above Below Left Right Cells Table th rection Margins | 
Table Rows & Columns Ga Merge Cell Size Alignment 


টা EN 

adit | 8. 

2 B RES হয =. 
i pam enm 














| idu =] A= A 
| 70915 Rows == in $| 


4> 4b 





imm ETE 
21 Distribute Columns [139 


Merge Cells এ ক্লিক করলেই সেলগুলো মার্জ বা একত্ৰিত হয়ে যাবে | নিচের চিত্রে 
লক্ষ্য করুন । 


চলর 
Repeat 
Header Rov 












E3 


Repeat 
Header Rc 


L 





26/7 





* Spilt Cells এর ব্যবহারঃ 
অনেক সময় কোনো একটা সেলকে একাধিক রো বা কলামে বিভক্ত করার প্রয়োজন হয় 


| এক্ষেত্রে আপনি যে সেলটিকে বিভক্ত করতে চান সে সেলে ক্লিক করুন | এরপর 
Layout থেকে Spilt Cells এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন ৷ 





জ্ঞাত ত- তলার 


Home Insert Page Layout References Mailings Review View New Tab - 






p 


“Foxit Reader PDF 




















| ] rt a [L = 777] - ] = = = E 
X EE E im | x pes ag e de = a Hc === a|] Height: 0.17" * HBf Distribute Rows aes A= || 
| = | wee! [ক [ওলী E ৰ aaa = U 
Select View Properties Delete Insert Insert Insert Insert | Merge | Split | Split AutoFit 552 Width: 1.33" * HD Distribute Columns | ; Text Cell 
Y Gridlines Y Above Below Left Right ells | Cells | Table Y = = = Direction Margins 
Table Rows & Columns r Merge Cell Size এ Alignment 





Spilt Cells এ ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আসবে | সেখানে আপনার সেলটি 
কয়টি রো এবং কলামে বিভক্ত হবে তা লিখে দিয়ে OK এর উপর ক্লিক করুন | নিচের 
চিত্রে লক্ষ্য করুন। 

Split Cells m 


Number of columns: 


Number of rows: 


Merge cells before split 












2l 


Sort Repeat 





208 


উপরের চিত্রে দেখতে পাচ্ছেন আমি ২ টি কলাম ও ১ টি রো তে বিভক্ত করার নির্দেশ 
দিয়েছি | নিচের চিত্রে লক্ষ্য করুন প্রথম সেলটি সে অনুযায়ী বিভক্ত হয়েছে | 





Table ডিজাইন করাঃ 

মাইক্রোসফট ওয়ার্ড এ টেবিলের অনেকগুলো ডিজাইন দেয়া আছে 1 আপনারা সেগুলো 
ব্যবহার করতে পারেন । এক্ষেত্রে প্রথমে টেবিলের উপর ক্লিক করতে হবে | এরপর 
Design ক্লিক করলে আপনারা টেবিলের কিছু ডিজাইন দেখতে পাবেন | More এ ক্লিক 
SO See লম TEE) Dine aA গেলা ১০৭৭৪ 






ৰ, Shading * 









































ader Row |V] FirstColumn IFFT ———— ———— -===-=== ———— ——— =====-= = 
FC] Tote [এলে nad Mn ডি canes Saia CERERI pt 
চা Ganeled Rows 2277201575৯ a — 2 aZ Pen Color * oe চু 

Table Style Optio Table Styles Draw Borders 
ll Ea AT HTD E | E] E] Gx. ৮.০ EJE 
E | Choose a visual style for the table. 
- | |  ] 1 JH [| g | সী [| UM | 
m O E | & |] EF ]| f | 13535 _. 
= LK. | a | M | ষ | ee: | 


আপনি সেখান থেকে আপনার পছন্দের ডিজাইনটি বেছে নিতে পারেন নিচের চিত্রে 
লক্ষ্য করুন | 















Home Insert Foxit Reader PDF 





Page Layout References Mailings Review View New Tab 


[9] Header Row First Column | Plain Tables || 39 Shading * 


[7] Total Row [7] Last Column BI TT T T] [E Borders|~| Ys pt . = un 

nti =l | Draw Eraser 

J| Banded Rows [| |] Banded Columns | 22222 967 Color * Table 
PREE 


























Table Style Options Draw Borders 












































Header এবং Footerরব্যবহার: 

একই লেখা একাধিক পেজের শুরুতে বা শেষে লেখার প্রয়োজন হলে Header এবং 
Footer দিয়ে লিখতে হয়। কোন ডকুমেন্ট লেখার সময় লিখিত বিষয় সম্পর্কে শুরুতে বা 
শেষে যে বিশেষ ধরনের কথা বা লেখা ব্যবহার করা হয় তাই মূলত Header এবং Footer 
এরকাজ | এছাড়াও তারিখ, ডকুমেন্ট এর বিষয়, কম্পানির নাম ইত্যদি Header বা 
Footer হিসেবে ব্যবহার হয় | ডকুমেন্ট Header দিতে হলে এক্ষেত্রে Insert থেকে 
Header এ ক্লিক করলে আপনি বিভিন্ন ডিজাইনের Header দেখতে পাবেন | সেখান 
থেকে আপনি আপনার পছন্দের Header টি সিলেক্ট করেনিয়ে আপনি Header লিখে 
দিতে পারেন | নিচের চিত্রে লক্ষ্য করুন । 


wil id 9 - o dy] 
File Home 


Co] Page Layout References Mailings Review View New Tab Foxit Reader PDF 


1: একই জজ ০: s [টাও 8 aaa * ই 


153) Date & Time 











Cover Blank Page Table Picture Clip er SmartArt Chart m Hyperlink Bookmark Cross-reference | li routes Page Text Quick vo Drop হি f 
Page* Page Break Art Number” | Box” Parts" -ap '$d Object T 
Pages Tables Illustrations Links A 














Annual 
[Type the document title] | [Year] | 3 


| Austere (Even Page) 


EOI n oe ocn me 





Austere (Odd Page) 











+ 
ৰ্‌ 


270 


Footer লিখার ক্ষেত্রেও একই নিয়ম ৷ Insert থেকে Footer এ ক্লিক করলে Footer এর 
বিভিন্ন ডিজাইন দেখতে পাবেন | এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন 
করে Footer এ যা লিখে দিতে চান লিখে দিন CH | 


wid 9-0. 


File Home [inser J Page Layout References Mailings Review View NewTab — 


& mE ও জী জি ৩: = s BIR S84 


Page Text Quick WordArt Drop Et 

















— Foxit Reader PDF 








Cover Blank Page Table Picture Clip Shapes SmartArt Chart Screenshot | Hyperlink Bookmark Cross-reference renee " ই 
Page” Page Break M Art M - umbery | Box” Parts ~ ap” "Yd Object ~ | 
A 


Pages Tables Illustrations Links Hei Built-In be i 





Blank (Three Columns) 





Alphabet 


j—————————— 
[Type text] Page 1 





Page Number দেয়াঃ 

আপনার ডকুমেন্টির পেজ নাম্বার আপনি চাইলে দিয়ে দিতে পারেন | এক্ষেত্রে 
Insert C Page number এ ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে | আপনি Page 
number পেজের উপরে দিবেন না নিচে দিবেন আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করুন | 
যেকোনো একটি পেজে নাম্বার লিখে দিলেই সব পেজেই অটোমেটিক নাম্বার হয়ে যাবে । 
নিচের চিত্রে লক্ষ্য করুন | 


Ca সত তলা 

sem — 

aDncmusmdu. eo = Jes d 4 4১: 
E 


a Blank = Table Picture = Shapes SmartArt Chart ৮০74৮ Hyperlink Bookmark Cross-reference ৫ Footer Text Quick উর Drop " ৰ 
Page* Page Break M Art be Box” Parts” -ap 84 Object ~ 


Pages Tables Illustrations Links Header & Fi ৰু Top of Page 













Page Layout References Mailings Review View NewTab _ 





























+ [a Bottom of Page 
I: Page Margins 
*] Current Position 
A" Format Page Numbers... 


Remove Page Numbers 





Insert Picture: 


271 


আপনার ডকুমেন্টের মধ্যে যদি কোনো ছবি যোগ করতে হয় তবে এক্ষেত্রে প্রথমে 
আপনার ডকুমেন্টের যে জায়গায় Picture টি Insert করতে চান সেখানে ক্লিক করুন | 
এবার আপনি Insert থেকে Picture এ ক্লিক করুন নিচের চিত্রে লক্ষ্য করুন | 





w| id ^- 9i! 


Home Page Layout References Mailings Review 


je SEO ফী @ ৬: 





si 


Cover Blank Page Table Picture B Clip Shapes SmartArt Chart Screenshot 





Page” Page Break Art 
Pages Tables Illustrations 


Picture এ ক্লিক করার পর যে নতুন উইন্ডো আসবে সেখান থেকে আপনার ছবিটি যে 
ফোন্ডারে আছে ফোল্ডার থেকে ছবিটি সিলেক্ট করে Insert এ ক্লিক করুন | আপনার 
ডকুমেন্টের নির্ধারিত জায়গায় ছবিটি চলে আসবে | নিচের চিত্রে লক্ষ্য করুন । 


Pa 


Insert Picture 


G- i| » Libraries » Pictures > 


Organize v New folder 





Ld 


Pictures library 


Arrange by: Folder + 
Includes: 2 locations 


4 dl Libraries 
> a Music 


| p [ইল্লা Pictures = E 
Em Videos = , 
> 3 ৰ: 033 সত me" 


Sample Pictures 61-BXMEj-6L._ AC bb.jpg hhh.jpg 








4° Computer _UL320_SR276,32 
> & Local Disk (C:) 











> c» Audio (D:) 

> c Video (E:) 

> Sa Books (F:) j i ^ 
> 2 Local Disk (L:) 2১ tr A 


File name: All Pictures (*.emf;*.wmf;*.jpg:* + 


Tools ~ [owe 0 





Shapes এর ব্যবহারঃ 


কোন ডকুমেন্ট তৈরি করতে অনেক সময় বিভিন্ন ধরনের Shapes ব্যবহারের প্রয়োজন হতে পারে 
| ডকুমেন্টে Shapes ব্যবহার করা হয় মূলত বিশেষ কোন বিষয়কে জোরালো ভাবে উপস্থাপনের 


272 


জন্য । আবার ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে ও বিভিন্ন ধরনের Shape ব্যবহার করা হয়ে 
থাকে । এক্ষেত্রে Insert থেকে Shapes এ ক্লিক করলেই আপনি বিভিন্ন ধরণের Shapes দেখতে 
পাবেন | সেখান থেকে আপনার প্রয়োজনীয় Shapes টি সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন | 


নিচের চিত্রে লক্ষ্য করুন | 
































Home sert Page Layout References Mailings Review View New Tab Foxit Read 

a = & ই p ভুত pl ee Q Ek 

= | | - | Eg | ৷ অ or =) 

Cover Blank Page Table Picture Clip Shape: »mertArt Chart Screenshot Hyperlink Bookmark Cross-reference 
Page Page Break v Art | ৷ im - 

E Page Di ka Recently Used Shapes Lin mE 4 
ri i "X. > GE @ GG AL l1,u» db ভে ১০০১ x 
= টি NEw, Jo 
[7] Lines 

- " ~ এ. E T +, aa R 
Se: ৯৩ p. | | | (e (CE Veo I 
Rectangles 
= [=] ==) Ley (= Ca xy [এ] a] E) 
Basic Shapes 
EOS ZA [১১ HACVOSOS&Ee 
৫) (0770১ 3 [][ be a DD 
[ঢু C» 63১) ৫৯ [ J ০ XR হও 
(37255 EE 3 
z Block Arrows 
D GTLAB AT 
5 c iPOD D> E> SD > ভাটি হাতা কাছ] ig» 
— 4 ৩৯৬ ৫ 
wer প্ৰম + X» 
ক ০ 
« Page সেটআপঃ 





যখন ওয়ার্ড প্রোগ্রামে কোন ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন হয় তখন যে বিষয়গুলো 
খেয়াল রাখার প্রয়োজন হয়, পেইজ সেটআপ তারমধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় । কারণ 
সব ডকুমেন্টের পেইজ সেটআপ একরকম হয়না । বিভিন্ন ধরনের ডকুমেন্টের জন্য 
বিভিন্ন ধরনের পেইজ সেটআপ দেয়ার প্রয়োজন হয়। পেইজ সেটআপের মধ্যে যেবিষয় 
গুলো থাকে যেমন ধরুনঃ পেইজে টপ-বটম ও লেফট-রাইটে কতটুকু মার্জিন নেয়া হবে, 
পেপার সাইজ কি হবে সেটি ল্যান্ডক্কিপ হবে নাকি প্রট্রেইট হবে ইত্যাদি । এছাড়াও 
আপনি আপনার পছন্দ মতো লেআউট সেট করে নিজের প্রয়োজন মতো সেটি ব্যবহার 
করতে পারবেন ৷ এক্ষেত্রে Page Layout থেকে ২ নং নির্দেশিত স্থানে ক্লিক করুন | 


273 











Home Insert References Mailings Review View New Tab 














aeee [0 = & [রী LI 
—l [অ] Fonts * — = +) Line Numbers 7 
X omms চি |] Columns ^ | Watermark Page Page 
[9] Effe cts 7 - Y br Hyphenation * | E Color * Borders 
Themes | Page Setup EJ Page Background 
[৮] Ooo Co o (ONEEN EE 
Pr | | 


ক্লিক করার পর যে নতুন উইন্ডো আসবে সেখান থেকে আপনি Page এর উপরে, নীচে, 
ডানে বায়ে কতটুকু রাখতে চান তা নির্ধারন করে দিন। 











Bottom: | য়ু 
Right: Ex 
Gutter position: ‘Left 
































Portrait Landscape 
Pages 





Multiple pages: | Normal 





Preview 




















Paper এ ক্লিক করে পেপারের সাইজও নির্ধারন করে দিতে পারেন নিচের চিত্রে লক্ষ্য 
করুন ৷ 


274 








Paper source 
First page: 
Default tay (Main Paper Tray tray (Main Paper Tray) 


Main Paper Tray Main Paper Tray 








Preview 





Apply to: (Whole document Ed Print Options... 
Set As Default [e 








4$ Change Case: 


আপনি আপনার Text কে যদি 
লেএটি ০৪5৪ পরিবর্তন করে সহজেই করতে পারবেন | এক্ষেত্রে আপনার Text কে 
সিলেক্ট করে নিন | এবার Home থেকে নিচের চিত্রে নির্দেশিত Aa তে ক্লিক করুন ৷ যে 
নতুন উইন্ডো আসবে সেখান আপনার প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করুন 1 নিচের 
চিত্রে লক্ষ্য করুন ৷ 






Insert Page Layout References Mailings Review View New Tab Foxit Reader PDF 


f ; ~ = Times New Rom * 14 কী A A” । ত lasl .— ৮০ a— La tae == z= Al «T AaBbCcD« | AaBbCcE 
Paste B Z U ~ abe x, x’ | A- Sentence case, fy U- f Normal | খা No Spaci 


= = 
x F Format Painter 
Clipboard এ Font 


eee =| (UPPERCASE EINEN 4 EN ES তেরে জনের +" 
Capitalize Each Word 


lowercase 





tOGGLE cASE 


Allah is almighty - Sentence Case 
allahis almighty - lowercase 


ALLAH IS ALMIGHTY - Uppercase 


AllahIs Almighty - Capital Each Word 





Page Color: 

আপনি আপনার পেজএর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাইলেপ্রথমে PageLayout 
এ ক্লিক করুন | এরপর Page Color থেকে আপনার পছন্দের কালার নির্বাচন করুন | 
এছাড়া More Color AARFill £6605থেকেওআপনি পেজ কালার করার আরও অনেক 


অপশন পাবেন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 
Wii শীষ Oo Lp |e 













References Mailings Review View New Tab Foxit Reader PDF 











Home Insert 
|, Colors * ৷] >: bo. EB — Breaks * Indent Spacing 
[অ] Fonts * 3 iz |] - £2] Line Numbers * ই Left: O° - ur Before: 0 pt ক 
Margins Orientation Size Columns _ 2 
[9] 6605” + z ৰ + be Hyphenation * =< Right: 0" m 2 After: 10 pt m 
Themes Page Setup , Page E Theme Colors Paragraph ৰণ 
৷ ভারা হারা 
7 | eS emo i D ; 
ilit 
j Standard Colors 
See DEENEN 
No Color 


More Colors... 





Fill Effects... 





* Protected Document: 


আপনি যদি কোনো ডকুমেন্ট প্রটেক্ট করে রাখেন তবে অন্যকেউ আপনার ডকুমেন্টপড়তে 
পারবে কিন্তু Edit Paco পারবে না ।এক্ষেত্রেপ্রথমেআপনি FILE এ ক্লিক করুন | নিচের 


276 


উইন্ডোটি ওপেন হবে | সেখান থেকে Protect Document থেকে Restrict Editing এ 
ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন । 


Protect Document 
Control what types of changes people can make to this document. 





| $ Mark as Final 
ন Let readers know the document is 
final and make tt read-only 


Encrypt with Password rare that it contains: 
Password-protect this document uthor's name 


Restrict Editing 


£à Control the types of changes others 
can make 





| 3 Add a Digital Signature ons of this file. 
2 Ensure the integrity of the document 
by adding an invisible digital signature 


Account 





Restrict Editing এ ক্লিক করলে নিচের উইন্ডোটি আসবে | এখান থেকে Editing 
restrictions 4 Read only সিলেক্ট করে টিক মার্ক করে দিতে AA ৷ এবং Exceptions 
থেকে Everyone টিক মার্ক করে দিয়ে নিচের থেকে Yes, Start Enforcing Protection 
এ ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 


277 


Restrict Editing es 


1. Formatting restrictions 


Limit formatting to a selection 
of styles 


2. Editing restrictions 


[=]"-- only this type of editing 
the document: 


No changes (Read only} - 


Exceptions (optional) 
Select parts of the document and 





choose users who are allowed to 
freely edit them. 

Groups: 

Iz Everyone ] 





A9 More users... 


3. Start enforcement 


Are you ready to apply these 
settings? (You can turn them off 





Yes, Start Enforcing Protection এ ক্লিক করার পর পাসওয়ার্ড দেয়ার অপসন আসবে 
| পাসওয়ার্ড লিখে Ok তে ক্লিক করুন | 


* Hyperlink: 
Hyperlink এর সাহায্যে কোনো নিৰ্দিষ্ট Word/ Text এর মধ্যে আপনি কোনো Web 
Address, File, Audio বা Videoলিংক করে দিতে পারবেন | এর ফলে এ Word/ Text 
এরউপরক্লিককরলেআপনিযে Web Address টিলিখেদিয়েছিলেনসেটি ব্রাউজহবেঅথবা 
Audio বা ৬০৪০লিংককরেদেনতাহলেসেটিপ্লেহতেথাকবে। এক্ষেত্রে Word/ Text 
টিসিলেক্টকরারপর রাইট ক্লিক করুন | এবার Hyperlink এ ক্লিক করুন | নিচের চিত্রে 


TP করুন | 


278 





‘Siyam Rupali - [14 -| A A wT As- 
আৰ: ^ud Mo Sg Ses 


সত 





Cut 
Copy 
Paste Options: 


_ 





A -Eont 

=q Paragraph... 

Define 
Synonyms ৮ 
Translate 


[2x 
Cc Search with Bing 





te New Comment 


এখন নতুন উইন্ডো থেকে আপনার প্রয়োজনীয় অডিও, ভিডিও ও অন্য কোন ডকুমেন্ট 
সিলেক্ট করে দিন ৷ এছাড়া আপনি যদি কোন ওয়েব এড্রেস লিংক করে দিতে চান তাহলে 
এড্রেসবারে এড্রেস লিখে দিন | নিচের চিত্রে লখ্য করুন ৷ 





Link to: Text to display: Bangladesh | 


Look in: | LE) Documents E E 1 
do Custom Office Templates Bookmark... | 


Folder | ^ My CamStudio Temp Files 
| & My CamStudio Videos _Target Frame... | 
Place in This ৪৪) 5 
ymantec 
আআজভিভম ঢপ a" Presentation 1.pptx 
উতবা ইবনে আবী 3I. docx 








Create New Recent 
Document Files 





Address: http://www.google.com | ৬ | 





E-mail 
Address 





% Footnote এবং Endnote: 


Footnote এবং Endnote এর সাহায্যে কোনো নির্দিষ্ট শব্দের ব্যাখ্যা করা যায় । আরও 
স্পষ্ট ভাবে বললে আপনি কোনো নোট লিখেছেন এবং এর মধ্যে নির্দিষ্ট কোনো শব্দের 
আরও অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হয় সেক্ষেত্রে এর সাহায্যে করতে পারবেন । এক্ষেত্রে 


279 


নির্দিষ্ট শব্দটি বা Text টি সিলেক্ট করে নিতে হবে 1 এরপর REFERENCES থেকে Insert 


Footnote বা Insert Endnote 4 ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 
E $+ 0 - Document! - Word 5 


HOME INSERT DESIGN PAGE LAYOUT REFERENCES MAILINGS REVIEW VIEW 
TA Add Text - ey Fal, Manage Sources E Insert Table of Figures Tel E) Insert Index 
= Ur date Table 
Insert 






[3! Update Table AB Next Footnote * B Style: APA Y 


! Update Index 


Table of = E me Insert হু Mark 
Contents 7 Show Notes Citation ~ ই [৭ Bibliography ~ Caption [4] Cross-reference Entry 
Table of Contents Footnotes F Citations & Bibliography Captions Index 


Bangladesh" Js a very beautiful country. 


['] 


* Watermark: 


আপনারপেজএরব্যাকগ্রাউন্ডেষদিকোনোইমেজযোগকরতেচানতাহলেএটি Watermark এর 
সাহায্যে করতে পারবেন | এজন্য Page Layout থেকে Watermark এ ক্লিক করুন | 
এরপর নতুন উইন্ডো থেকে Custom Watermark এ ক্লিক করুন | 


wed 7 ও 









VIHICTOSOTT Vvord (Frocduct Activation 7 91155 


















Home Insert Page Layout References Mailings Review View New Tab Foxit Reader PDF 
Colors + | hs 1 = += Breaks ~ =o - E Indent Spacin 
Aj = [| [ও qp» as e O এ PE ৮০ 
[=] Fonts + — EXE | Line Numbers v Tz Left 0" = = Before: O pt = 
Themes Margins Orientation Size Columns Page Page NE = += = 
- Effects v - B BE 2 b€ Hyphenation ~ olor * Borders === Right: O° = +== After 10 pt = 
Themes Page Setup Confidential ~ 
চা] EDI 
= = 
CONFIDENTIAL 1 CONFIDENTIAL 2 DO NOT COPY 1 


DO NOT COPY 2 v 


Enable Content Updates from Office.com... 


| A Custom Watermark... 3 


| AXK Remove Watermark 


= 
_ এন 





280 


এবারনতুনউইন্ডোথেকে Picture watermark সিলেক্ট করুন | এবার Select Picture 
থেকে আপনার ইমেজটি নির্ধারন করুন | Scale এর ঘর থেকে Percentage (%) 
বাড়িয়েকমিয়ে ইমেজটি Adjust করে নিন 1 নিচের চিত্রে লক্ষ্য করুন I 


a pamm 
Printed Watermark | 2 lel 


No watermark 


(@ Picture watermark 1 
Select Picture... I: Picture image \Al-Qaeda-Fiag.jpa 
Scale: 500% [৷ Washout 


` Text watermark 


Language: English (U.S.) 




















আমিনিচেরচিত্রেএকটি ইমেজকে Watermark করেছি | 


281 


আপনিষদিকোনোটেক্সটকে Watermark করতে চান তাহলে এক্ষেত্রে Text Watermark 
সিলেক্ট করে Text এর ঘরে আপনি ব্যাকগ্রাউন্ড Text টি লিখে দিন | এবং আপনার 


প্রয়োজনীয় Font, Size, Color এবং Layout নির্ধারন করে দিন | 
Printed Watermark | 9 mim কিং | 


' » No watermark 


C) Picture watermark 


oF watermark 


Language: 

Text: 

Font: 

Size: 

Color: : | J] Semitransparent 


Layout: ©) Horizontal 





282 





% Print: 

কোনো Word File প্রিন্ট করতে হলে প্রথমে File (১নং)থেকে Print (২নং)এ ক্লিক করুন 
| এরপর Copies এর ঘরে (o নং) কত কপি করতে চান সেটা লিখে দিন | আপনার 
ফাইলের সবগুলো পেজ যদি প্রিন্ট করতে চান তাহলে Settings থেকে নং) PrintAll 
Pages (৫নংড্ৰপ ডাউন থেকে) সিলেক্টকরেদিন।আর যদি নিৰ্দিষ্ট কোন পেজ করতে চান 
তাহলে সে পেজের উপর মাউস পয়েন্টার রেখে Print Current Page (৫নংড্রপ ডাউন 
থেকে) সিলেক্ট করে দিন । অথবা আপনিকোন পেজ বা কত পেজ থেকে কত পেজ 
করবেন তা Pages এর ঘরে (৬ নং) লিখে দিন | যেমন আপনার ফাইল যদি ৫ পেজ হয় 
তাহলে লিখে দিন ১-৫ । যদি প্রথম ২ পেজ করতে চান তাহলে লিখে দিন ১-২ ৷ যে পেজ 
থেকে যে পেজ পর্যন্ত করতে চান তা এই ভাবে লিখে দিন ৷ নিৰ্দিষ্ট কোন Page হলে সে 
Page এর নাম্বর লিখে দিন i 


283 









Insert Page Layout References Mailings Review View 


le] Save 
EL Save As 


E7 Open 


GF Close 








Info Printer CO 


í doPDF v7 


Recent Ready 





Printer Properties 
New 2 


sens] 4 “ 
Print 
EOE C 1] 


Enter specific pages or sections to print 


Print One Sided 
Only print on one side of the page 





Save & Send 


Help 





54 mntinnc« 


284 





মাইক্রোসফট এক্সেল 
মাইক্রোসফট অফিস এর একটি বহুল ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে Microsoft Excel | Microsoft 
Excel হচ্ছে একটি জনপ্রিয় ইলেকট্রনিক Spread Sheet Analysis Program | এ প্রোগ্রামটি দ্বারা 


অনায়াশেই বিভিন্ন চার্ট ম্যাপ তৈরী সহ বড় বড় অংকের ফলাফল তৈরী করা যায় ৷ এছাড়াও 
Regal Sheet, Salary Sheet সহ বিভিন্ন অফিসিয়াল হিসাব দ্ৰুত সম্পূর্ন করা যায় | Microsoft 
Excel Program এ প্রতিটি ফাইল বা Work Sheet এর জন্য একাধিক Sheet ওপেন করা যায় I 
Excel Sheet প্রহ্থের দিকের ঘরকে বলা হয় Row এবং দৈর্ঘ্যের দিকের ঘরকে বলা হয় Column 1 
প্রতিটি Sheet এ ৬৫৫৩৬ টি Raw এবং ২৫৬ টি Column রয়েছে | Raw এবং Column এর 
সমন্বয়ে যে ঘর তৈরী হয় তাকে Cell বলা হয় | Excel এ Cursor কে Cell Pointer বলে | যে 


Page এ কাজ করা হয় তাকে Active Page বলা হয় এবং সম্পূর্ন Sheet কে Work Sheet বলা 
Qy | 


























Fa) = | ook 5 tl ox 
File Home Insert Page Layout Formulas Data Review View 1 a m c3 [S 
[rm = LT IS ] zT t+ ১০৯ 2 
Py cm 2 cxx |= স্পা m mea E E NB LU = ঠা 4 

say - E g” Delete ~ a- Z 
Paste B f uU rri d). A == = == <= E fad~ $ v % ? <.0 .0 Conditional Format Cell T : Sort & Find & 
i y = === — a; aa লা Formatting * as Table ~ Styles - | BH] Format 7 | CZ Filter~ Select - 

Clipboard ৰ Font ৮ Alignment N b 7 Styles Cells Editing 

C11 v v 
B E 

1 

| 2 L 

i | 

4 4 | 

6 

7 

8 

9 

Row Cell £^ 
É- 

12 

T3 

14 

৷ 

L Se 

|] « | ll mm — রজার »[] | 
| |B) HH] 10096 (=) [) Dl 





উপরের উপরের ছবি থেকে নাম্বার চিহ্নিত বিষয়গুলো সম্পর্কে জেনে নেই - 


১ | উপরের ছবিতে ১ নাম্বার চিহ্নিত বিষয়টিকে বলা হয় রিবন | রিবনের বিভিন্ন ট্যাব, গ্রুপ 
অপশনে ব্যবহার করে Work Sheet এ Apply করে Excel Program এর কাজ সম্পূর্ন করা 23 | 


285 


২ ছবিতে দ্বিতীয় নাম্বার বিষয়টিকে বলা হয় Name Box 1 সাধারণত যে সেলটিকে সিলেক্ট 
করা হয় সে সেলটি কোন Row এর কোন Column এ আছে তা Name box নির্দেশ করে I 
অথবা Name Box এ প্রয়োজনীয় Row এবং 00181॥ এর নাম লিখেও সেলকে সিলেক্ট করা 
যায়। 


৩ | তৃতীয় নাম্বার বিষয়টিকে বলা হয় Formula Box | সেলের মধ্যে কোন কিছু লেখা হলে 
Formula Box তা নির্দেশ করে আবার তা সংরক্ষণও করে। অথবা সেলকে সিলেক্ট করে Formula 
Box এ লিখলে তা এ সেলের জন্য সংরক্ষণ হয়৷ এছাড়াও বিভিন্ন গাণিতিক সূত্ৰ Formula Box 
এ লিখে সিলেক্ট কৃত সেল এর জন্য ব্যবহার করা যায় । 


৪ ছবির চার নাম্বার বিষয়টিকে বলা হয় Column. Work Sheet এ প্রতিটি Alphabet দ্বারা 
Column নিৰ্দেশ করা হয়েছে। সাধারণত দৈর্ঘ্যের দিকের ঘরকে বলা হয় কলাম। উপরে ছবিতে 
তা দেখানো হয়েছে। 


৫ | পাঁচ নাম্বার বিষয়টিকে বলা হয় Row | Work Sheet এ প্রতিটি Numeric অৰ্থাৎ সংখ্যা দ্বারা 
Row নির্দেশ করা হয়েছে। সাধারণত প্রস্থের দিকের ঘরকে বলা হয় Raw । ছবিতে 5 নাম্বার দ্বারা 
তা দেখানো হয়েছে। 


৬ ছয় নাম্বার বিষয়টিকে বলা হয় Cell ৷ সাধারণত Column এবং Row এর সম্মিলিত প্রতিটি 
ঘরকে বলা হয় সেল। ছবিতে 6 নাম্বার দ্বারা তা দেখানো হয়েছে। 


৭ | সাত নাম্বার বিষয়টিকে বলা হয় Work Sheet | সাধারণত যে সীটে কাজ করা হয় সেটাকে 
বলা হয় Active Page 1 যদি একাধিক সিট নিয়ে কাজ করতে চান তাহলে Sheet 2, Sheet 3 তে 
ক্লিক করলে একসাথে ছুই বা তিনটি Sheet একটিভ থাকবে। যদি আরও সিট এর প্রয়োজন হয় 
তাহলে Sheet 3 এর পাশে যে অপশন অর্থাৎ Insert Worksheet এ যতবার ক্লিক করবেন 
ততগুলো worksheet AAS প্রয়োজন অনুসারে যখন যে Sheet এ কাজ করবেন তখন সে 
Sheet ক্লিক করলে তা সামনে চলে আসবে। 


এখন আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে এটি ব্যবহার করতে হয় - 


286 


Microsoft Excel Openকরাঃ 


MS Excel Open করার জন্য প্রথমে Start এ ক্লিক করতে হবে, যদি Start মেনুতে Microsoft 
Excel থাকে তাহলে সেখানে ক্লিক করলে তা চলে আসবে। আর AM start মেনুতে না থাকে 
তাহলে start এ ক্লিক তারপর All Program এ ক্লিক করুন। নিচের চিত্রে লক্ষ্য করুন। 


চে ......... 


Pictures 





LATE Ta 


Computer 


Control Panel 
Devices and Printers 


Default Programs 


Insta Trader 
Help and Support 


es Minil ool Partition Wizard Free 
e e VeraCrypt 

=== Disk Cleanup 

Ca Free Stopwatch 


» All Programs xw 





Search programs and fies 








তাহলে ইসটল কৃত সব প্রোগ্রাম চলে আসবে, সেখান থেকে Microsoft Office এ ক্লিক করলে 
Microsoft Office এর সকল প্রোগ্রাম চলে আসবে | সেখান থেকে Microsoft Excel 2010 এর 
উপর ক্লিক করুন | নিচের চিত্রে লক্ষ্য করুন | 


Maintenance 
Devices and Printers 
icrosoft Office 


| 1৮৬] Micro Access ৮0010 


tä ৰ Microsoft Excel 2010 


Default Programs 


ntoH. 


Help and Support 


T UJUTIOO 






s Microsoft SharePoint Workspace 201 
(wl Microsoft Word 2010 


T , Ta 
JIL X7 রা এর ররর 







I 


287 


যদি Shortcut ব্যবহার করে Excel Sheet নিতে চান তাহলে Windows এর ফাঁকা জায়গায় রাইট 
ক্লিক করুন। একটি অপশন মেনু বক্স আসবে, এবার মেনু বক্স থেকে New এ তারপর 
Microsoft Excel Worksheet 4 ক্লিক করুন। তাহলে আপনার PFO Excel Sheet ওপেন 
হয়ে যাবে। 


Paste 
Paste shortcut 
Undo Rename Ctri+ Zz 





S] Shared Folder Synchronization > 

৮ Folder 
mu Screen resolution Shortcut 
[= 5) Gadgets 
i Personalize 


Microsoft Access Database 


Bitmap image 








Contact 

Microso ft Word Documen t 
Eraser Task Documen t 
Journa I Documen t 












MIQL4 Source File 

MOLS Source File 

MetaQuotes Book 

MOLS Header File 

Microsoft PowerPoint Presentation 
Microso ft Publisher Document 
WinRAR archive 





WinRAR ZIP archive 


Microsoft Excel Close করার নিয়মঃ 


Excel প্রোগ্রাম ক্লোজ করার জন্য একটি অপশন হল File এ ক্লিক তারপর Close এ ক্লিক করলে 
ফাইলটি ক্লোজ হয়ে যাবে৷ কিন্তু মূল প্রোগ্রামটি তখনো খোলা থাকে। যদি Filed ক্লিক করার পর 
Exit এ ক্লিক করেন তাহলে সম্পূর্ণ প্রোগ্রামটি ক্লোজ হয়ে AG! অথবা MS Excel প্রোগ্রামের 
টাইটেল বারের ( একেবারে উপরের বারটি ) ডান দিকে একটি লাল ক্রস চিহ্ন আছে, সেখানে 
ক্লিক করলেও প্রোগ্রামটি ক্লোজ হয়ে যায়৷ 





Print 


Save & Send 
Help 


2) Options 








a i View 
Cut ER —) "h X AutoSu P 
B 5 Calibri 11 +" A == = [=| W Si wrap Text General . H | n E [= ox [m " বর 
2 Cop Fill * 
yy A = = = = S Fan ay ক ক 8 4.0 .00 Con — mat Ce E Ins = De চিটি Format Sot & Find & 
F Forma tPame | B 7 U — a == m = == FE Merge & Center 3 E is Form cid Ta ble * Styles M <4 Clear ~ Filter" Select ~ 
Clipboard এ Font " Alignment এ Number 4 s | Cells diting 
E7 fe | Kallol 








যদি ফাইলটি সেভ করা না থাকে তাহলে একটি ডায়ালগ AW আসবে। ফাইলটি সেভ করতে 
চাইলে Save এ ক্লিক করুন, সেভ করতে না চাইলে Don’t Save এ ক্লিক করুন। আর ফাইলটি 
ক্লোজ না করতে চাইলে Cancel ক্লিক করুন অথবা লাল ক্রস HC ক্লিক করুন। 


Microsoft Excel 


Do you want to save the changes you made to 'Book1? 


If you dick ave',arece py of this file wl be temporarily available. 
Learn more 


= 





রো সিলেক্ট করাঃ 


Microsoft Excel এ রো সিলেক্ট করার কয়েকটি অপশন রয়েছে, প্রথমে আপনি মাউস ব্যবহার 
করে প্রয়োজন মতো রো সিলেক্ট করতে পারবেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় রো এ মাউস রেখে 
।৪?বাটন চেপেধরে যতটুকু প্রয়োজন সিলেক্ট করতে পারবেন। আবার সম্পূর্ণ রো কে সিলেক্ট 
করতে চাইলে,যতো নাম্বার রো সিলেক্ট করতে চান সে রো নাম্বারের উপর ক্লিক করুন। সম্পূর্ণ 
রোটি সিলেক্ট হয়ে যাবে। 








A3 f 
0 p Q R 5 
1 
2 
SSS SSS SSS ee 
4 
5 
6 
7 
৪ 
9 
10 


আবার কি বোর্ড ব্যবহার করেও রো সিলেক্ট করতে পারবেন। সে জন্যে প্রথমে Shift বাটন 
চেপেধরে রাইট আযারো কি চেপে যতটুকু রো প্রয়োজন তা সিলেক্ট করতে পারবেন । আবার সম্পূর্ণ 


289 


রো কে সিলেক্ট করতে চাইলে, যতো নাম্বার রো কে সিলেক্ট করবেন সেখানে কারসার রেখে Shift 
+ Space Bar চাপুন সম্পূর্ণ রো টি সিলেক্ট হয়ে যাবে। 


কলাম সিলেক্ট করাঃ 


Microsoft Excel এ কলাম সিলেক্ট করারও কয়েকটি অপশন রয়েছে, প্রথমে আপনি মাউস 
ব্যবহার করে প্রয়োজন মতো কলামটি সিলেক্ট করতে পারবেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় কলাম এ 
মাউস রেখে Left বাটন চেপেধরে যতটুকু প্রয়োজন সিলেক্ট করতে পারবেন। আবার সম্পূর্ণ কলাম 
কে সিলেক্ট করতে চাইলে, যে কলামটি সিলেক্ট করতে চান সে কলামের উপরে অর্থাৎ / B, C) 
তে ক্লিক করুন। সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে যাবে। 


আবার কি বোর্ড ব্যবহার করেও কলাম সিলেক্ট করতে পারবেন। সে জন্যে প্রথমে ctrl বাটন 
চেপেধরে ডাউন Vit কি চেপে যতটুকু কলাম প্রয়োজন তা সিলেক্ট করতে পারবেন । আবার 
সম্পূর্ণ কলাম কে সিলেক্ট করতে চাইলে, যে কলামটি সিলেক্ট করতে চান সে কলামে কারসার 
রেখে Ctrl-- Space Bar চাপুন সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে যাবে। 


Bi ~ Fu 
A I TS [ — E 











পেজ সিলেক্ট করাঃ 


MS Excel এ সম্পূর্ণ পেজ কে সিলেক্ট করতে চাইলে, Name Box এর নিচে এবং রো নাম্বারের 
উপরে তীর চিহ্নিত একটি বক্স আছে৷ সেখানে ক্লিক করলে সম্পূর্ণ পেজটি সিলেক্ট হয়ে AGI 


290 


আবার সিলেক্ট করা পেজে ক্লিক করলে আবার তা ডিসিলেক্ট হয়ে যাবে। কি বোর্ড ব্যবহার করে 
সম্পূর্ণ পেজ কে সিলেক্ট করতে চাইলে Shift + Ctrl + Space চাপলে সম্পূর্ণ পেজটি সিলেক্ট হয়ে 
যাবে। নিচে ছবির মাধ্যমে দেখানো হলঃ 





ES 
E 
EL 
ES 
> 
ES 
as 
কী 
A 
pao: 
ar 
৪০৪ 
ES 
এ 
EA 
16 


17 
18 


কপি ও পেস্ট করার নিয়মঃ 


Microsoft Excel এ কোন একটি সেলের একই লেখা অন্য কোন সেলে সংযোগ করতেচাইলে 
কপি অপশনটি ব্যবহার করতে হয়৷ যে সেলের লেখা কপি করতে চান সে সেলটিতেডাবল ক্লিক 
করুন, সেলের মধ্যে কারছার পয়েন্ট আসবে এবার লেখাটি সিলেক্টকরুন। তারপর কি বোর্ডে] 
+ চোপুন লিখাটি কপি হয়ে যাবে। এবার যে সেলে লেখাকে পেস্ট করতে চান সে সেলে ক্লিক 
করে সেলটি সিলেক্ট করুন। তারপর কি বোর্ডে ০৮] + চাপুন, সিলেক্ট করা সেলে লেখাটি পেস্ট 
হয়ে যাবে। যদি একাধিক সেলের লেখাকপি করতে চান, তাহলে যে সেলের লেখাগুলো কপি 
করবেন সে সেল গুলো সিলেক্টকরুন। তারপর উপরের নির্দেশিত একই পদ্ধতি ব্যবহার করে 
প্রথমে কপি ও পরেপেস্ট করতে পারবেন। 


অপশন ব্যবহার করেও লেখাকে কপি ও পেস্ট করতে পারেন। সে ক্ষেত্রে কপি করারজন্য সেলের 
লেখাটি সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করুন। একটি অপশন মেনুআসবে, সেখানে Copy 
অপশন এ ক্লিক করুন। এবার যে সেলে লেখা পেস্ট করতে চান সেসেলটি সিলেক্ট করুন, 
তারপর মাউসে রাইট ক্লিক করুন। যে অপশন মেনুটি আসবেসেখনে ‘A’ লেখা অপশন এ ক্লিক 
করুন লেখাটি সিলেক্ট করা সেলে পেস্ট হয়ে যাবে৷নিচে কাট ও পেস্ট অপশন দুটির ছবি দেওয়া 
হলঃ 


291 


Calibri vill 7 


Bo f A Ae 


[Bangladesh | 
% Cut 
ও [zo] 


8 Paste Options: 
3j 
5" Format 08115... 


Pick From Drop-down List... 


d$ Cut 

m Copy 

FÉ Paste Options: 
Paste Special... 
Imsert... 
Detete 


= ৰ 
SF Format Cells... 


Pick From Drop-dovvn List... 


Define Name... 
=. Hyperlink 
_ 
Ez 
Calibri -111 JEU AU CX GG -ad 
B 2 E += শা কটি তি 7 


কাট ও পেস্ট করার নিয়মঃ 


Microsoft Excel এ কোন একটি সেলের লেখা কেটে অন্য কোন সেলে সংযোগ করতেচাইলে 
কাট অপশনটি ব্যবহার করতে হয়। যে সেলের লেখা কাট করতে চান সে সেলটিতেডাবল ক্লিক 
করুন, সেলের মধ্যে কারছার পয়েন্ট আসবে এবার লেখাটি সিলেক্টকরুন। তারপর কি বোর্ডে 
+ ১চোপুন লিখাটি কাট হয়ে যাবে। এবার যে সেলে লেখাকে পেস্ট করতে চান সে সেলে ক্লিক 
করে সেলটি সিলেক্ট করুন। তারপর কি বোর্ডে ০৮] + চাপুন, সিলেক্ট করা সেলে লেখাটি পেস্ট 
হয়ে যাবে। যদি একাধিক সেলের লেখাকাট করতে চান, তাহলে যে সেলের লেখাগুলো কাট 
করবেন সে সেল গুলো সিলেক্টকরুন। তারপর উপরের নির্দেশিত একই পদ্ধতি ব্যবহার করে 
প্রথমে কাট ও পরেপেস্ট করতে পারবেন। 


292 


অপশন ব্যবহার করেও লেখাকে কাট ও পেস্ট করতে পারেন। সে ক্ষেত্রে কাট করারজন্য সেলের 
লেখাটি সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করুন। একটি অপশন মেনুআসবে, সেখানে Cat অপশন 
এ ক্লিক করুন। এবার যে সেলে লেখা পেস্ট করতে চান সেসেলটি সিলেক্ট করুন, তারপর মাউসে 
রাইট ক্লিক করুন। যে অপশন মেনুটি আসবেসেখনে ‘A’ লেখা অপশন এ ক্লিক করুন লেখাটি 
সিলেক্ট করা সেলে পেস্ট হয়ে যাবে।নিচে কাট ও পেস্ট অপশন ছুটির ছবি দেওয়া হলঃ 


Calibri -11 + 


BIA AN 
TET 





‘GQ Copy 
(fà Paste Options: 
11 


AP Format Cells... 


Pick From Drop-down List... 


Cut 


X 
da Copy 


(fà Paste Options: 


Paste Special... 
Insert... 
Delete... 
Clear Contents 
Filter 
Sort 
= Insert Comment 
A Format Cells... 
Pick From Drop-down List... 


Define Name... 


B 

Hi 
Calibri ~ 11 - A A $ - % s Fd 
B Z EQ- A-H 


লিখা ডিলিট করার নিয়মঃ 


293 


Microsoft Excel এ কোন একটি সেলের লেখা মুছে ফেলার জন্য বা ডিলিট করারজন্য প্রথমে 
সেই সেলের উপরে ক্লিক করুন। এবার ডিলিট বাটন চাপুন, সেই সেলথেকে লেখা ডিলিট হয়ে 
যাবে। আবার যদি একাধিক সেলের লেখা ডিলিট করতে চান, সেক্ষেত্রে যে সেল গুলোর লেখা 
ডিলিট করবেন সে সেল গুলোকে সিলেক্ট করুন। এবারডিলিট বাটন চাপুন , তাহলে সিলেক্ট করা 
সেলের লেখাগুলো ডিলিট হয়ে যাবে 


OY কমান্ড ব্যবহার করতে হয়। Undo কমান্ড ব্যবহার করার জন্যকি বোর্ডেণচো] + Zচাপুন, 
মুছে যাওয়া লেখা Wo ফিরে আসবে ।আবার বেশি Undo করে ফেললে Redo বা Ctrl + Y চেপে 
আবার ফিরে যেতে হবে | 


Home Insert 


CuR edo C 


+ Sa} Copy * 
Past ndo 
v 7 Format Painter 





লেখা বোল্ট করাঃ 


কোন লেখাকে বিশেষ ভাবে ফুটিয়ে তোলার জন্য বা দৃষ্টি আকর্ষণ করানোর জন্যবোল্ট অপশন টি 
ব্যবহার করা হয়। লেখার যে অংশকে বোল্ট করতে চান সে অংশকেসিলেক্ট করুন। এবার রিবনের 
হোম ট্যাবে ফন্ট গ্রুপের B লেখা অপশন এ ক্লিককরুন সিলেক্ট করা লেখাটি বোল্ট হয়ে যাবে। 
এবার যদি লেখাকে আনবোল্ট করতেচান, তাহলে পুনরায় লেখাটি সিলেক্ট করে ফন্ট গ্রুপের ‘৪’ 
লেখা অপশন এ র্লিককরুন। লেখাটি এবার সাভাবিক হয়ে যাবে৷ বোল্ড করার কিবোর্ড শটকাট 
হলো + B I 





Insert Page Layout Formulas Data Review View 


E ac Calibri + 11 
— 4a Copy ” 

F Format Painter 
Clipboard 


— m | 


Yor e Wrap Text General M 


>. 
> 
Ill 
|| 
| 







= হু rad Merge & Center * $ - % * | io + 


= 
[53 
" 
d 
| 
| 


Alignment এ 











Number " 




















A E F G 

1 9110 Quantity Unit Price Total Price Reatof Discount Total Discount Net Price 
E 1i Monitor 10 9000 90000 1096 9000 81000 
m 2 Hard Disk 8 8000 64000 12% 6400 57600 
4| 3 Floppy Disk 120 40 4800 496 480 4320 
3| 4 Mouse 20 300 6000 596 600 5400 
6| 5 Printer 20 2800 56000 1596 5600 50400 
e 6 Sound Box 12 2500 30000 1496 3000 27000 
EM 7 Grand Total 190 22640 250800 60% j 25080 225720 
9 


লেখা ইটালিক করাঃ 


লেখাতে ইটালিক ডিজাইন ব্যবহার করার জন্য লেখার যে অংশকে ইটালিক ডিজাইনকরতে চান 
সে অংশকে সিলেক্ট করুন। এবার রিবনের হোম ট্যাবে ফন্ট গ্রুপের “৮লেখা অপশন এ ক্লিক 
করুন। সিলেক্ট করা লেখাটি ইটালিক ডিজাইন হয়ে যাবে এবার যদিলেখাকে সাভাবিক করতে 
চান, তাহলে পুনরায় লেখাটি সিলেক্ট করে ফন্ট গ্রুপের “লেখা অপশন এ ক্লিক করুন লেখাটি 
এবার সাভাবিক হয়ে যাবে। 


ইটালিক করার কিবোর্ড শটকাট হলো] H 


Xo: ৩71৮ "HEUREUSE — 7 8ooc 7 Microsoft মি 
miu Insert Page Layout Formulas Data Review View 


Cut = 
d$ Cu Calibri shr | A AT | = 
a3 Copy ~ 

"n 
A Format Painter 
Clipboard 


E Wrap Text General - 


MN 
॥ |. 
Y 







=| 
$ 
> 
| 
| 


EE == f Merge & Center) $ - % গ | GB 308 








Alignment Number 

















[[, ৯. | ৪ 0 | চ | F | G | H | 
1 | SI No Item Quanti Unit Price Total Price Reat of Discount Total Discount Net Price 
2 | 1 Monitor 9000 90000 1096 9000 81000 
3 | 2 Hard Disk 8000 64000 12% 6400 57600 
4 | 3 Floppy Disk 40 4800 496 480 4320 
> | 4 Mouse 300 6000 5% 600 5400 
61 5 Printer 2800 56000 15% 5600 50400 
7 | 6 Sound Box 2500 30000 14% 3000 27000 
8 | 7 Grand Total 22640 250800 60% r 25080 225720 
9 


295 


লেখা আন্ডারলাইন করাঃ 


কোন লেখাকে বিশেষ ভাবে নির্দেশ করার জন্য বা দৃষ্টি আকর্ষণ করানোর জন্যআন্ডারলাইন 
অপশন টি ব্যবহার করা হয়। লেখার যে অংশকে আন্ডারলাইন করাতে চানসে অংশকে সিলেক্ট 
করুন। এবার রিবনের হোম ট্যাবে ফন্ট গ্রুপের ৭) লেখা অপশন এ ক্লিক করুন সিলেক্ট করা 
লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। এবার যদিলেখাকে সাভাবিক করতে চান, তাহলে পুনরায় 
লেখাটি সিলেক্ট করে ফন্ট গ্রুপের) লেখা অপশন এ ক্লিক করুন। লেখাটি এবার সাভাবিক হয়ে 
যাবে। আন্ডারলাইন করার কিবোর্ড শটকাট হল 1 + U 


[at] | id ৮৮ ~- Is Book2 - icrosoft Exc 


Y 


Insert Page Layout Formulas Data Review View 


Em Cut ৰ 5 
=] 5 Calibri প |]? ৮1 A = =| Yor E Wrap Text General M 
=== 22 22 fad Merge & Center ~ a = 27: «d. 


৮৮ dà Copy ~ "m — 

aste UE ক্ৰ HA = + = = 

5 Jf Format Painter ৰ ome €—— 7 ত পচ | 
Clipboard এ Font এ Alignment এ Number 




















C17 vo f 

[a] A : | ০০ o E F G H 
1 | SI No Item Quantity Unit Price Total Price Reat of Discount Total Discount Net Price 
2 1 Monitor 10 9000 90000 10% 9000 81000 
3 2 Hard Disk 8 8000 64000 12% 6400 57600 
4 3 Floppy Disk 120 40 4800 4% 480 4320 
5 4 Mouse 20 300 6000 5% 600 5400 
6 " Printer 20 2800 56000 15% 5600 50400 
7 6 Sound Box 12 2500 30000 14% 3000 27000 
8 7 Grand Total 190 22640 250800 60% 25080 225720 
9 


ফন্ট সাইজ পরিবরতনঃ 


Work Sheet এ কাজ করার সময় কোন লেখার Font সাইজ বড় বা ছোট করতে চাইলে, প্রথমে 
সে লেখার সেল গুলোকে সিলেক্ট করুন। এবার রিবনের Home ট্যাবে Font গ্রুপের ফন্ট সাইজ 
অপশন থেকে প্রয়োজনীয় Font সাইজ নির্ধারণ করে ক্লিক করুন।সিলেক্ট করা লেখাটির Font 
সাইজ পরিবর্তন হয়ে হয়ে যাবে৷ 

















[=] | EA => "- € —|— Book? = icrosoft Exc 
Home Insert Page Layout Formulas Data Review View 
E $ ৩০ cu Calibri A^ = > - = Wrap Text General ~ 
=a Copy ~ o i 
E roin | "US 6 XE TU CEP | SEM OCR 9 Center 7 সি = "es 9 Tes +26 
Clipboard Alignment = Number 
K19 - F | এ 
A B = D E F G 
1 | SI No item Quantity Unit Price Total Price Reat of Discount Total Discount 
2 1 Monitor io 9000 90000 1096 9000 
3 2 Hard Disk s sooo 64000 1296 6400 
4 3 Floppy Disk 120 40 43500 496 43850 
= Za Mouse 20 300 6000 5% 600 
6 I Printer 20 2800 56000 1596 5600 
FA 6 sound Box 12 2500 30000 1496 3000 
s um Grand Total 190 22640 250800 2056 m 25080 
9 


296 


Row এবং Column এর জায়গা বাড়ানো ও কমানোঃ 


Microsoft Excel এ Work Sheet এ কাজ করার সময় অনেক ক্ষেত্রে লেখার আকারঅনুযায়ী 
Row এবং Column এর জায়গা বাড়ানো ও কমানোর প্রয়োজন হয়। ধরুন Excel এ Work 
Sheet এ কাজ করার সময় কোন সেলের লেখার আকার বড় হতেপারে। যেমন ধরুন BS নাম্বার 
সেলে কিছু একটা লিখেছেন, কিন্তু লেখাটি সেলেরতুলনায় বড় হয়ে গেলো। এখন সেলটিকে 
লেখার সমো পরিমানে বড় করতে চাইলে বা ওয়াইডবাড়াতে চাইলে কলাম হেডিং এ অর্থাৎ 3 ও 
C কলাম হেডিং এর মাঝ বরাবর মাউসপয়েন্টার রাখুন। মাউস পয়েন্টারটি রুপ পরিবর্তন করবে, 
এখন সে অবস্থায় মাউসেডাবল ক্লিক করুন, তাহলে সেলটি লেখার সমো পরিমানে ওয়াইড বড় 
হয়ে যাবে। অথবামাউস পয়েন্টারটি রুপ পরিবর্তন করা অবস্থায় মাউসে Left ক্লিক করে টেনে 
সেলটিওয়াইড বড় অথবা ছোট করতে পারবেন। 


85 Y fe Bangladesh 


a 4 [mm < D E |] জু 


1 
2 
3 
4 
ER [Bangladedn 
6 
7 
8 
9 


আবার যদি BS সেলটির হাইট বাড়াতে চান তাহলে, রো হেডিং এর 5 ও 6 নাম্বাররো এর মাঝ 
বরাবর মাউস পয়েন্টার রাখুন। মাউস পয়েন্টারটি রুপ পরিবর্তন করবে , এবার মাউসে Left ক্লিক 
করে প্রয়োজন অনুসারে রো এর হাইট বাড়াতে পারবেন। 


85 v fe | Bangladesh 


A om C | 7 |. ইউ, 


টা! [০০৮০] 
E 

6 

7 


8 











BU N m 


297 


একই কাজটি অপশন ব্যবহার করেও করতে পারবেন। সে ক্ষেত্রে যে সেলটির হাইট এবং ওয়াইড 
বাড়াতে বা কমাতে চান সে সেলটি সিলেক্ট করুন। এবার রিবনের Home Tab এ Cells গ্রুপে 
ফরম্যাট অপশন এ ক্লিক করুন একটি অপশন মেনু আসবে। এবারকলাম এর ওয়াইড বাড়াতে 
Column Width অপশন এ ক্লিক করুন, একটি ডায়ালগ বক্সমআসবে। এবার কলাম ওয়াইড বক্সে 
প্রয়োজন অনুযায়ী পিকজেল লিখুন তারপর OK ক্লিককরুন। আপনার সিলেক্ট করা সেলের 
ওয়াইড পরিবর্তন হয়ে যাবে। 





আবার সেলের হাইট বাড়ানো বা কমানোর জন্যে একই ভাবে রিবনের Home Tab এ Cells গ্রুপে 
ফরম্যাট অপশন এ ক্লিক করুন একটি অপশন মেনু আসবে। এবার রো এরহাইট বাড়াতে 
Column Height অপশন এ ক্লিক করন, একটি ডায়ালগ বক্স আসব।এবার রো হাইট বক্সে 
প্রয়োজন অনুযায়ী পিকজেল লিখুন তারপর OK ক্লিক করুনাআপনার সিলেক্ট করা সেলের 
ওয়াইড পরিবর্তন হয়ে যাবে। 








peu cp 
HERA ০০০4 - Microsoft cei i বাজ" 
01 Insert Page Layout Formu las Dat R 
= J Cut = I Lm E ন Au osum * 
B 5 Calib 11 Ax === ৯ = Wrap Text General . a 5) A [ oe x ii - 
43 Copy ডা ill ~ T 
Paste ই B Z [071 A-| = = == EE l Merge & Center| $*"% 9 | %2 398 Conditional Format Cell Insert Delete||Forma! Sort & Fi 
+ F Format Painter aa = a === dii. dd ৷ " জিলা Formatting ~ as Table ~ Styles * Y Y i 
Clipboard ন Font a| Alignment | Number ; Styles 





B5 v f | Bangladesh 








FA Column Width... 


AutoFit Column Width 


1 
2 
3 

Default Width... 
4 

Visibility 
A bee] Hide & Unhide 

6 - Organize Sheets 

Rename Sheet 
7 
৪ Move or Copy Sheet... 
9 Tab Color 
10 Protection 
11 &)g Protect Sheet... 
12 (a) Lock Cell 
2 A Format Cells... 


আবার একসাথে যদি একাধিক রো হাইট বাড়াতে বা কমাতে চাইলে প্রথমে রো এরএকাধিক 
হেডিং সিলেক্ট করুন। তারপর যে কোন একটি রো এর হাইট প্রয়োজন ARM! এবার 
পেইজে ক্লিক করে ডিসিলেক্ট করুন, আপনার সিলেক্ট করা রো গুলোপ্রয়োজনীয় হাইট নিয়ে 
নেবে। 


298 





আবার একসাথে যদি একাধিক কলাম ওয়াইড বাড়াতে বা কমাতে চাইলে প্রথমে রো 
এরএকাধিক হেডিং সিলেক্ট করুন। তারপর যে কোন একটি কলাম এর ওয়াইড প্রয়োজন 
মতোবাড়ান। এবার পেইজে ক্লিক করে ডিসিলেক্ট করুন, আপনার সিলেক্ট করা রো 
গুলোপ্রয়োজনীয় ওয়াইড নিয়ে নেবে। 






Home Insert Page Layout Formulas Data Review View 





& Cut Calibri "di “AA = = [=| v E Wre 
a Copy 7 ভঞ্জন — 


Paste U = == == == imm Me 


+ GV Format Painter i 
Clipboard 






Alignment 















Wolny anu 


299 
সেলমার্জকরাঃ 


Excel Work Sheet এ কাজ করতে অনেক সময় ছুইবা একাধিক সেলকে একত্রে একটি সেলে 
পরিণত করতে এবং লেখা কে সেলের মাঝ বরাবরশুরু করতে চাইলে AT সেল ত্যান্ড সেন্টার 
অপশন টি ব্যবহার করতে হয় । সেক্ষেত্রে যে সেলগুলোকে মার্জ করতে চান সে সেলগুলোকে 
প্রথমে সিলেক্ট করুন।এবার Home Tab এর Alignment গ্রুপের Merge & Center অপশন এ 
ক্লিক করুন, তাহলে সেলগুলো একত্রে একটি সেলে পরিণত হয়ে যাবে। অথবা Merge & 
Center অপশন এর পাশে তীর চিন্তে ক্লিক করুন একটি অপশন মেনু আসবে | এবার 
অপশনমেনুতে Merge & Center অপশন এ ক্লিক করুন, তাহলেও সেলগুলো একত্ৰে 
একটিসেলে পরিণত হয়ে যাবে। 


Bookl এ 
| Home ime Insert Page Layout Formulas Data Review View 
— আশ V / 


era 























Calibri "11 "AA ইল = 2 ৷৷ Y» General 
d a3 Copy * à A দিক — 
aste ¥ £ 2; t ZI bY hal == = = «m >= E stor » Q0 
~ <J Format Painter B এ U - La vn MM \ Po ooa ৪: & Cente: | s । 
Clipboard a Font AM Alignme( = N 
84 M p 
A G ‘ial Merge Cells —T 
1 dH 10117116105 Cells 
2 
3 
Hu 
9 
10 
11 
12 


আবার feq ভাবেও মার্জ সেল অপশনটিব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে সিলেক্ট কৃত সেলের 
উপরে মাউস রেখে রাইটক্লিক করুন একটি অপশন মেনু আসবে। তারপর অপশন মেনুতে 
Format Cells অপশন «fap করুন, পুনরায় একটি ডায়ালগ বক্স আসবে। এবার ডায়ালগ বক্সে 
Alignment Tab এ ক্লিক করুন কতগুলো অপশন দেখা যাবে। অপশন গুলোর মধ্যে Text 
Control অপশন এর Merge Cells এর ঘরে ক্লিক করলে টিক চিহ্ন দ্বারা ঘরটি পুরন হবে।এবার 
OK ক্লিক করুন, তাহলে সিলেক্ট করা সেলগুলো একত্রে একটি সেলে পরিণতহবে। 


300 


M 
2 





Home Insert Page Layout Formulas Data Review View 



















& Cut Calibri *Hr eg | = = [=| WX- EE: Wrap Text General 
Past A Corr" " — | <0 
aste DL = = = £m RES a - + ০, . 
+ GV Format Painter = Er == == == imi pai Merge & Center $ Yo * | “60 
Clipboard fa Alignment Number 





«.0 .00 
00 +.0 





Pick From Drop-down List... 


e, Hyperlink... 





19 
20 | | | | | Define Name... 
21 
22 


Indent: 
0 


[| ] Justify distributed 
Text contol 
Wrap text 





301 
আনমার্জ করাঃ 


সেলটি সিলেক্ট করুন। তারপর Home Tab এর Alignment গ্রুপের Merge & Center অপশন 
এর পাশে তীর চিহেক্লিক করুন। এখন একটি অপশন মেনু আসবে। এবার অপশন মেনুতে 
Unmerge Cells অপশন এ ক্লিক করুন। তাহলে সিলেক্ট করা মার্জ সেলটি আনমার্জ হয়ে যাবে। 


সান এ" তক কালার লাল. 


7116 Insert Page Layout Formulas Data Review View 











B x Calibri "11 *" Aa == = [== ৯" M General 

Paste Liam c v |i wii o om = z= কু == OS a 2 

v y Format Painter 4 M bd — ar ==" EE ES ১ d 

Clipboard | Font ” Alignmei [ৰ Merge & Center Ni 

আয় ৷ ex =" EE | r3 x B সি —— = Merge Across | = 
2 

i n 

6 
7 
8 


আবার ফরম্যাট অপশন ব্যবহার করেও মার্জ করা সেলকে আনমার্জ করা যায়। সেক্ষেত্রে মার্জ 
করা সেলটি সিলেক্ট করুন, তারপর সিলেক্ট অংশের উপরে মাউসরেখে রাইট ক্লিক করুন। একটি 
অপশন মেনু আসবে, অপশন মেনুতে Format Cells অপশনএ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স 
আসবে, ডায়ালগ IH Alignment Tab এ ক্লিককরুন কতগুলো অপশন দেখা যাবে। অপশন 
গুলোর মধ্যে Text Control অপশন এর Merge Cells এর ঘরটি টিক চিহ্ন দ্বারা পুরন থাকবে। 
এবার সেই wa টিকচিহ্ের উপরে ক্লিক করুন টিক HS উঠেযাবে, তারপর OK ক্লিক করুন 
তাহলেসিলেক্ট করা মার্জ সেলটি আনমার্জ হয়ে যাবে। 


০ 
DOOK. 









Insert Page Layout Formulas Data Review View 
{B % Cut Calibri “11 +A A = = =) > - General 
লং Ea Copy ~ | — | "- 
aste DEP o - - === 5 - 9 | +. 
~ PF Format Painter € EB-|s3-4A == == BE oae $ fo * “ae 
Clipboard E Number 


Calibri -|11 - A &" $ = "5 »? = 


Paste Special... 
jnseat... 2 
Delete... 

Clear Contents 
Filter ৯ 
Sort > 
Insert Comet : 


Eormat Cells... 


Pick From Drop-down List... 





4L 


Define Name... 


2 Hyperlink... 


Format Cells Fa x 
LÁ A 
চি 


| | Justify distributed 
Text control 
Wrap text 


[E] Shrink to fit 


Text direction: 





3093 
শীট ডিলিট করাঃ 


ধরুন আপনি Microsoft Excel এ ফাইল ওপেন করে তিনটি আলাদা ডকুমেন্ট তৈরির জন্য 
তিনটি আলাদা ওয়ার্ক শীট নিয়ে কাজ করছেন। এখন যদি কোন কারন বসতো দুই নাম্বার ওয়ার্ক 
শীট ডিলিট করতে চান, তাহলে প্রথমে যে শীট টি ডিলিট করবেন অর্থাৎ দুই নাম্বার শীটের 
উপরে ক্লিক PHA! এরপর মাউসে রাইট ক্লিক করুন, একটি অপশন মেনু আসবে। অপশন 
মেনুতে ডিলিট অপশনে ক্লিক করুন, তাহলে ছুই নাম্বার শীট টি ডিলিট হয়ে যাবে এবং আন্য 
শীট গুলো পূর্বের অবস্থায় থাকবে। নিচে ছবির মাধ্যমে বিষয়টি দেখানো হলঃ 


12 
13 
14 
15 Insert... 
16 SX Delete 
17 Rename 
18 Move or Copy... 
13 Gel View Code 
ন Gj Protect Sheet... 
33 Tab Color 
23 Hide 
24 
25 Select All Sheets 
M 4 > || Sheet Sheet3 - ¥2 
শীট ইনসার্ট করাঃ 


সাধারণত Microsoft Excel প্রোগ্রামটি ওপেন করলে সেখানে পূর্ব থেকেই তিনটি ওয়ার্কশীট 
রানিং থাকে৷ যদি তিনটির অধিক ওয়ার্কশীটের প্রয়োজন হয় সে ক্ষেত্রে Insert Worksheet 
অপশন টি ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে ওয়ার্ক শীটের নিচের অংশে ইনসার্ট ওয়ার্কশীট 
অপশন এ যতবার ক্লিক করবেন ততবার একটি করে নতুন শীট ইনসার্ট হবে। অথবা শর্টকাট 
ব্যবহার করতে চাইলে Shift + F11 বাটন চেপে শীট ইনসার্ট করতে পারবেন। নিচে ছবির 
মাধ্যমে বিষয়টি দেখানো হলঃ 


304 


13 
14 
15 
16 
17 
18 
19 
20 
21 
22 
23 
24 
25 
4 > HM 
Ready " 







Insert Worksheet (Shift F11) | 


Sheet1 ~ Sheet2 ~ Sheet3 








শীট রিনেম করাঃ 


যে ওয়ার্কশীটে নাম পরিবর্তন করবেন, সে ওয়ার্কশীট এর উপরে ক্লিক করুন। এবার শীট নেমের 
উপরে মাউস রেখে রাইট ক্লিক করুন, একটি অপশন মেনু আসবে। অপশন মেনুতে Rename 
অপশন এ ক্লিক করুন। ওয়ার্কশীটের পূর্বের নামটি কালো দ্বারা সিলেক্ট হয়ে যাবে, এবার 
আপনার প্রয়োজনীয় নামটি লিখুন, তারপর ইন্টার চাপুন। আপনার প্রয়োজনীয় নামটি দ্বারা 
eurem টি সেভ হয়ে যাবে। নিচে ছবির মাধ্যমে বিষয়টি দেখানো হলঃ 


13 
14 
13 Insert... 
16 EX Delete 


17 
Rename 
T 


Move or Copy... 


19 

20 GF View Code 

2] Sa Protect Sheet... 

22 Tab Color > 
23 Hide 

24 


Select All Sheets 


Moa > M Sheeti ""Oneecz-7- 3neec5 7 c 


Ready | 


305 


13 
14 
15 
16 
17 
18 
19 
20 
21 
22 
23 
24 
25 


HARE N Sheet2 , Sheet3 , tj 


Ready | 


Row Insert করাঃ 


Excel Work Sheet এ কাজ করতে গিয়ে অনেক সময় MPO রেকর্ড সমূহের মাঝে এক বা 
একাধিক রেকর্ড এন্ট্রি করার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে যদি নতুন এক বা একাধিক সারি বা 
রো নেওয়ার প্রয়োজন হলে যা করবেন। ধরুন আমরা কিছু পণ্যের একটি সেল্স শীট 
সম্পূর্ণ তৈরি করেছি, কিন্তু পরবর্তীতে তাতে ছুটি নতুন পণ্যের সংযোগ করার প্রয়োজন হয়েছে 
সে জন্যে পণ্য তালিকার ৩ ও ৪ নাম্বার সারিতে পণ্যের নাম এবং অন্যান্য ডাটা সংযোগ করার 
জন্য নতুন ছুটি সারি বা রো দরকার। সে ক্ষেত্রে পণ্য তালিকার ৩ নাম্বার সারিটি Work Sheet 
এর যতো নাম্বার রো তে আছে সে রো নাম্বারে ক্লিক করে সম্পূর্ণ রো টি সিলেক্ট করুন। এবার 
মাউসে রাইট ক্লিক করুন, একটি অপশন মেনু আসবে। এবার অপশন মেনুতে Insert অপশন এ 
ক্লিক করুন। পণ্য তালিকার ও নাম্বার সারিতে নতুন একটি রো চলে আসবে। যেহেতু আমাদের 
ছুটি রো দরকার সেহেতু সিলেক্ট করা অবস্থায় আবার রাইট ক্লিক করে পুনরায় Insert করুন৷ 
এভাবে আপনার যত গুলো নতুন রো প্রয়োজন ততগুলো রো নিতে পারবেন। 


306 














পি ৰু fe 3 | 
1 911০ Item Quant calibri > 11 ~ AT Beh aget of Discount Total Discount Net Price 
EM i Monitor 10 1096 9000 81000 
B E Pio ক A e Lii € .00 - 

a 2 Hard Disk 8 Sa এস, 12% 6400 57600 
5| 4 Mouse 20 % Cut 6000 5% 600 5400 
6] 5 Printer 201 =A &opy | 56000 15% 5600 50400 
7| 6 Sound Box 12 MÀ Paste Options: 30000 14% 3000 27000 
8| 7 Grand Total 190 |B] | 250800 6096 ” 25080 225720 
9 


Paste Special... 


10 
: 


12 Delete 
13 Clear Contents 
14 "f Format Cells... 
15. Row Height... 
16 Hide 
17 Unhide 
18 
19 

কলাম Insert করাঃ 


রো Insert এর পর এবার আমরা জানবো কিভাবে Column Insert করতে হয়৷ এন্ট্িকৃত 
রেকর্ডের মাঝে যদি কোন নতুন কলাম সংযোগ করার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে রেকর্ডের 
যে অংশে নতুন কলাম প্রয়োজন সে কলাম এড্রেসে ক্লিক করে সম্পূর্ণ কলামকে সিলেক্ট করুন। 
এবার সিলেক্ট অংশে মাউস রেখে রাইট ক্লিক Pra একটি অপশন মেনু আসবে, অপশন 
মেনুতে Insert ক্লিক করুন, তাহলে রেকর্ডের সে অংশে নতুন কলাম তৈরি হবে 















r : — - —1 i i তু A ০০০০ 
A B [XN D f 22০০ < J F G H 
JE এ উউ] এ” Ay 73 558 308 < 





SI No Item Quantity —— oer m >! Discount Total Discount Net Price 

1 Monitor 10 à ৮৮ 79000 10% 9000 81000 

2 Hard Disk ৪ ^ E: 1000 1296 6400 57600 

3 Floppy Disk 120 |= Sopy 800 496 480 4320 

4 Mouse 20] “Paste Options: 000 596 600 5400 
REA HE | 

5 Printer 20 m mm 5000 15% 5600 50400 

6 Sound Box 12 Paste Special... 2000 1496 p 3000 27000 

7 Grand Total 190 [met PF 0800 6096 25080 225720 
Delete 


Clear Contents 


S Format Cells... 
Column Width... 
Hide 
Unhide 


307 


রো এবং কলাম Delete করাঃ 


অনেক সময় এন্ট্িকৃত রেকর্ডের মাঝ থেকে কোন রো অথবা কলাম ডিলিট করার প্রয়োজন হতে 
পারে৷ সে ক্ষেত্রে যে রো অথবা কলামকে ডিলিট করতে চান, প্রথমে সেই রো বা কলাম এড্রেসে 
ক্লিক করে সিলেক্ট করুন। এবার সিলেক্ট অংশের উপরে মাউস রেখে রাইট ক্লিক করুন, একটি 
অপশন মেনু আসবে। অপশন মেনুতে Delete অপশন এ ক্লিক করুন, তাহলে সিলেক্ট করা রো 
অথবা কলামটি ডিলিট হয়ে যাবে। 





Qua calipi «11 *%&&$""}%] "টন 





BIOS A5 weg E S É 
SI No Item Quantity - pesi Discount Total Discount Net Price 
1 Monitor 10 X cut | 80000 10% 9000 81000 
2 Hard Disk 8 da ue 4000 1296 6400 57600 
| Copy | 
3 Floppy Disk 120 1800 496 480 4320 
(fà Paste Options: i 
4 Mouse 20 rey pep 3000 5% 600 5400 
5 Printer 20 y= 6000 15% 5600 50400 
6 Sound Box 12 Paste Special... 0000 14% 3000 27000 
7 Grand Total 190 50800 60% " 25080 225720 


Insert 

Clear Contents 
É Format Cells... 

Column Width... 

Hide 

Unhide 




















1 | SI No Item 0! আআ, : = কা [77 Soa ee "8 of Discount Total Discount Net Price 
> Calibri + 11 - A' A' $ - % * = 
2 1 Monitor 0 1096 9000 81000 
die ~ EXE ~ €0 .00 ~ 

2 Hard Disk ৪ Bi Bo Ay Ef 8 3% 12% 6400 57600 

3 Floppy Disk 120. Aan 4800 4% 480 4320 
5 4 Mouse 20| % Cut 6000 5% 600 5400 
6 5 Printer 20/5 Copy 56000 15% 5600 50400 
7 6 Sound Box 12 A Paste Options: 30000 14% 3000 27000 
8 7 Grand Total 190 A 250800 60% " 25080 225720 
2 Paste Special... 
10 
11 Insert P 
12 
13 Clear Contents 
14 (* Format Cells... 
15 Row Height... 
— Hide 
17 

Unhide 

18 


308 


যোগ করার নিয়মঃ 


MS Excel এ প্রথমে আমরা ছুটি সংখার যোগ কিভাবে করতে হয় তা শিখবো ৷ ধরুন আমরা ২ 
এবং ৩ এর যোগফল বের করবো। সে ক্ষেত্রে যে সেলে আমরা যোগফলটি বের করবো, সে 
সেলটি সিলেক্ট করে টাইপ করুন =2+3 এবার Enter Press PHA! তাহলে সিলেক্ট করা সেলে 
যোগফলটি পেয়ে যাবেন। আবার যদি দুই এর অধিক সংখার যোগফল বের করতে চান, যেমনঃ 
২, ৩, €, ৭, ৯ তাহলে একই ভাবে প্রয়োজনীয় সেলটি সিলেক্ট করে ফর্মুলা বারে লিখুন 
—24-34-54-74-9 ১ এবার ইন্টার চাপুন, তাহলে সিলেক্ট করা সেলে যোগফল বের হয়ে যাবে। 





আবার ধরুন যদি ছুটি সংখ্যা যেমনঃ ৫০ ও ২০ যার একটি 82 সেলে এবং অপরটি 02 সেলে 
আছে এবং এদের যোগফল C3 সেলে বের করতে চান। সে ক্ষেত্রে C3 সেলটি সিলেক্ট করুন এবং 
ফর্মুলা বারে লিখুন —B2--D2 তারপর ইন্টার চাপুন, তাহলে C3 সেলে যোগফলটি চলে আসবে। 
একই ভাবে যদি দুই এর অধিক যেমনঃ ২০, Wo, ৪০, to, ৬০, ৭০ সংখ্যা যথাক্রমে B2, B3, 
B4, B5, B6, B7 সেলে রয়েছে এবং এদের যোগফল C5 সেলে বের করতে চান। সে ক্ষেত্রে C5 
সেলটিকে সিলেক্ট করে ফর্মুলা বারে লিখুন = B2+B3+B4+B5+B6+B7 তারপর ইন্টার চাপুন। 
তাহলে C5 সেলে যোগফলটি চলে আসবে। 


Ee c HONEC যায় EE 
Home Insert Page Layout Formulas Data Review 
Et X Cu | === __ : 
৯] a ae | দি 


A3 Copy * 
Paste B 


|| 


IM 
|] 
|] 





Clipboard Font Alig 


SUM (> X fe] =B2+B3+B4+B5+86+8 


E F G 











309 
SUM ফাংশনেরব্যবহারঃ 


ধরুন তিনটি সংখ্যা ২০, ৩০, ৪০, যথাক্রমে A2, B2 ও C2, সেলে রয়েছে (একই রো তে), 
এখন এদের যোগফল আমরা বের করবো F2 সেলে। সে ক্ষেত্রে F2 সেলকে সিলেক্ট করে ফর্মুলাটি 
লিখুন =SUM(A2:C2) এবার Enter Press করুন তাহলে F2 সেলে যোগফলটি চলে আসবে। 
অথবা F2 সেলকে সিলেক্ট করে ফর্মুলা বারে ফর্মুলাটি লিখে Enter Press করলেও উত্তর টি পেয়ে 
যাবেন। একই ভাবে একাধিক সংখ্যা যোগ করার জন্য প্রথমে যে সেলে ফলাফল চান সেটি 
সিলেক্ট করুন তারপর ফর্মুলা বারে =5U(প্রথম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল 
এড্রেস) লিখে ইন্টার চাপুন। এভাবে ফর্মুলা প্রয়োগ করে আপনি work Sheet এর যে কোন 
সেলে যোগফল বের করতে পারবেন। 


| লা £- |: Bookl - Microsoft Excel 
Home Insert Page Layout Formulas Data Review View 
— dug — Ci | - 7 
| =] v Y A == > + 
P" ) 4 v 


Number 











| J K L 





বিয়োগ করার ফর্মূলাটি হল = প্রথম সংখ্যার সেল এড্রেস - দ্বিতীয় সংখ্যার সেল এড্রেস 


ধরুন একটি সংখ্যা ১০০০ ( যা সেল ৪2 তে আছে ) থেকে দ্বিতীয় সংখ্যা ৩০০ ( যা সেলে C2 
তে আছে ) বিয়োগ করবো এবং ফলাফল টি বের করবো E4 সেলে। এ ক্ষেত্রে EA সেলটিকে 
সিলেক্ট করে ফর্মুলা বারে লিখুন -82-02 , এবার ইন্টার চাপুন, তাহলে EA সেলে ফলাফল টি 
চলে আসবে। আমরা পূর্বেই বলেছি যে, ফর্মুলা ব্যবহারের সুবিধা হল কোন কারনে সংখ্যা ভুল 
হলে বা পরিবর্তন করলে ফলাফলের সেলটিতে ক্লিক করলে অটোম্যাটিক তা শুদ্ধ হয়ে যাবে 


310 





|| 


ভর ভি” ভাল 
Home Insert Page Layout Formulas Data Review View 


] 
] 
x 
n 
3 
3 
4 
লা 
| || 
| || 
4 




















গুণকরারনিয়মঃ 


প্রথমে আমরা ছুটি সংখ্যার গুনফল কিভাবে বের করতে হয় তা আলোচনা করবো। ধরুন দুটি 
সংখ্যা ৫ ও ৬ এর গুণফল বের করবেন, সে জন্য প্রথমে যে কোন একটি সেল সিলেক্ট করুন৷ 
এবার ফর্মুলা বারে লিখুন =5*6 তারপর ইন্টার চাপুন, তাহলে সিলেক্ট করা সেলে গুণফলটি 
পেয়ে যাবেন। যদি দুই এর অধিক সংখ্যার গুনফল বের করতে চান, যেমনঃ €, ৬, 00, ৯০০। 
তাহলে যে সেলে গুণফলটি বের করতে চান সে সেলটি সিলেক্ট করুন। তারপর ফর্মুলা বারে 
লিখুন =5*6*30*900 এবার ইন্টার চাপুন তাহলে সিলেক্ট করা সেলে গুণফলটি চলে আসবে। 


আবার ধরুন যদি ছুটি সংখ্যা যেমনঃ ৫ ও ৬ ছুটি ভিন্ন সেল ৪2 ও 02 তে আছে এবং এদের 
গুনফল E2 সেলে বের করতে চান। সে ক্ষেত্রে E2 সেলটি সিলেক্ট করুন, তারপর ফর্মুলা বারে 


_:82%02 লিখে ইন্টার চাপুন তাহলে E2 সেলে গুণফলটি চলে আসবে। 


| প্র '0- C749 
Home Insert Page Layout Formulas Data F 


B fo Cut - 518" ৷" | m == 


3 Copy * 
Paste T 


Clipboard এ Font 
| SUM -> xv fel ১৪2৯2 j 














311 


যদি দুই এর অধিক সংখ্যা যেমনঃ ৫, ৬, ৩০, doo যথাক্রমে B2, B3, ৪4, B4 সেলে রয়েছে 
এবং এদের গুনফল C5 সেলে বের করতে চান। সে ক্ষেত্রে C5 সেলটি সিলেক্ট করুন, তারপর 


ফর্মুলা বারে = B2*B3*B4*B5 লিখে ইন্টার চাপুন। তাহলে 06 সেলে গুনফলটি চলে আসবে। 


Formulas Data = 


Home Insert Page Layout " 

Cut Cu: id = 

f E ^ T " A A X 
a3 Copy * 


= te 








Clipboard 


SUM 








ভাগ করার নিয়মঃ 


এবার আমরা জানবো Microsoft Excel এ কিভাবে ভাগ করতে হয়৷ ধরুন ছুটি সংখ্যার 
ভাগফল বের করবো যার একটি সংখ্যা হল ১০ যাকে আমরা ২ দ্বারা ভাগ করবো। এ জন্য 
প্রথমে একটি সেল সিলেক্ট করুন এরপর ফর্মুলা বারে লিখুন =10/2 তারপর ইন্টার চাপুন। 


সিলেক্ট করা সেলে ভাগফলটি চলে আসবে। যদি ছুটি সংখ্যা ১০ ও ৫ ছুটি আলাদা সেল ৪2 ও 
C2 সেলে থাকে এবং এদের ভাগফল E2 সেলে বের করতে চান। সে ক্ষেত্রে চ? সেলটিকে সিলেক্ট 


করুন, তারপর ফর্মুলা বারে লিখুন = B2/€2 এবার ইন্টার চাপুন। তাহলে E2 সেলে ভাগফলটি 
চলে আসবে। এভাবে দুটি ভিন্ন সেলের সংখ্যার ভাগফল যে কোন সেলে বের করতে পারবেন। 


| ভয় *0- Cc = 
me Insert Page Layout Formulas Data 
^ 
= : r U ERN 
ori 





॥ | 
| |. 











T 








312 
ব্যাকগ্রাউন্ড কালার করাঃ 


Microsoft Excel ওয়ার্কশীটে ব্যাকগ্রাউন্ডের কালার ও স্টাইল করার জন্য রিবনে Home ট্যাবের 
Font গ্রুপের Fill অপশন ব্যবহার করেও ব্যাকগ্রাউন্ডের কালার ও স্টাইল পরিবর্তন করতে 
পারবেন | 














Home Insert Page Layout Formulas Data Review View Foxit Reader PD 
= Cut ^ v» — = — 
B ৫ Calibri “ii "A A = == == Pr =" Wrap Text 
Pip aa Copy * — 
aste v; | বস Shy === = = ee 5= Ly , 
নি df Format Painter M c U "2:4" == == = £5 $E sad Merge & Center 
Clipboard à Font Theme Colors ignment 
BH BEERS 
D3 v 








A B | g ME EEE 4 
mm ii 
2 
3] Standard Colors 
F BES ভারা 
No Fill 
6 
7 


| 1$ More Colors... 


ফন্ট ট্যাবের কাজঃ 


Font ট্যাবের অপশন গুলোতে মূলত লেখার ধরন পরিবর্তন, লেখার স্টাইল, লেখার সাইজ, 
লেখাতে আন্ডারলাইন ও লেখার কালার পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়৷ 


x] id শা ~œ -is ০০ ———AA; WE ৪০০০ Mkr 
m 

aa Copy - à 

Paste nii ৫ = 

z টা Format Painter = == 

Clipboard 


Page Layout Formulas Data Review View 











Yo- c Wrap Text General 


== ORE ag Merge & Center ~ = = "5e হৌ 


Numbe 





Alignment 











313 


Horizontal Alignment এর কাজঃ 


Horizontal অপশন টি ব্যবহার করে ওয়ার্কশীটে সেলের লেখা গুলো শুধুমাত্র ডানদিক , বামদিক 
ও মাঝ বরাবর সাজানো যায়৷ ওয়ার্কশীটে সেলের লেখা গুলোকে Horizontal আকারে সাজাতে 
চাইলে প্রথমে সেলগুলো সিলেক্ট করুন। আপনারা ২ fes অপশন থেকে এবং ৩ নং অপশনে ক্লিক 
করলে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে ৪ নং অপশনে ক্লিক করেও কাজ করতে পারবেন I 


Insert Page Layout Formulas Data Review View Foxit Reader PDF 








Ez Cut E a - = " A 
B ^ ১ Calibri - |11 7 4À C A a = == a» = Wrap Text General d 
x A3 Copy * A "M Ls o ১9৫ 
aste -| ERG + | De F == = = ৷ SE ইল ee Merge & C Y ত Yo ৩ | ০86 4 

" J Format Painter BH — —- ou == x <a Merge & Center $ fo "00 +. 

Clipboard Font , Alignment D? Number 
G1 = f 
A B ১৪ 








| Number [Fine] Font | Border ali Fill 


Text alignment Orientation 








| Protection | 



































+ 
2 
T å 
= 
+ 
* Text 
t c 
© 
Center Across Selection P : 
Distrib eg]g {Inden X 0 ^ Degrees 
| Shrink to fit 
' | Merge cells 
Right-toeft 
Text direction: 


Context = 





. লেখাকে বামদিক থেকে সাজাতে চাইলে হরাইজেন্টাল অপশনের Left ( Indent ) এ 


ক্লিক করুন। 


. লেখাকে ডানদিক থেকে সাজাতে চাইলে হরাইজেন্টাল অপশনের Right ( Indent ) এ 


ক্লিক করুন। 


. লেখাকে মাঝ বরাবর সাজাতে চাইলে হরাইজেন্টাল অপশনের Center এ ক্লিক করুন। 
, সাধারন নিয়মে যেভাবে লেখা হয় সেভাবে লিখতে চাইলে হরাইজেন্টাল 


অপশনের General বা Justify এ ক্লিক কুরুন। 


. লেখাকে সেলের চারদিক থেকে সমান অবস্থানে রেখে লিখতে চাইলে হরাইজেন্টাল 


অপশনের Center Across Selection বা Distributed ( Indent ) এ ক্লিক করেও তা 
করতে পারবেন। 


মাইক্রোসফট এক্সেলে ডাটা সর্টিং: 


314 


Data Sorting অপশনটি মূলত কলাম বা রো তে এন্ট্রি কৃত ডাটাতে ওয়ার্ড গুলোকে ‘A’ থেকে 
'Z অথবা £ থেকে & অনুসারে সাজাতে এবং সংখ্যা গুলোকে "Small! থেকে ‘Large’ অথবা 
‘Large’ থেকে ‘Small? অনুসারে সাজাতে ব্যবহার করা হয়৷ ডাটা সর্টিং করার জন্য নিম্নের তৈরি 
করা একটি টেবিল থেকে ডাটা সর্টিং করার পদ্ধতি দেখানো হলঃ 





won nu Pw MN 


B 


Name 


RUBEL 
KABIR 
SABINA 
ROBBANI 
KADER 
MAMUN 
SULTANA 
RAHIMA 
RANA 


D 
SEX 
Male 
Male 
Female 
Male 
Male 
Male 
Female 
Female 
Male 


POSITION 
TEACHER 
ENGINEER 
TEACHER 
TEACHER 
OFFICER 
OFFICER 
OFFICER 
TEACHER 
TEACHER 





= 


INCOME 


38000 
31000 
35000 
35000 
40000 
40000 
35000 
38000 
30000 


উপরের টেবিলে আমরা একটি কম্পানির কর্মচারীদের নাম, বয়স, লিঙ্গ, অবস্থান ও বেতন 


দেখতে পাচ্ছি। 


এখন আমরা ডাটা সর্টিং ব্যবহার করে টেবিলের এন্ট্রি কৃত ডাটাকে প্রয়োজন অনুসারে সাজাবো। 
সে ক্ষেত্রে 5০৫ অপশনটি ব্যবহার করা জন্য প্রথমে টেবিলের যে কোন একটি সেলে Cell 
Pointer রাখুন। এবার রিবনের Data ট্যাবে ক্লিক করে, Sort & Filter গ্রুপের Filter অপশনে 
ক্লিক করুন। তাহলে টেবিলের সবগুলো কলামে Drop Down Arrow চলে আসবে। নিচের ছবিতে 





দেখানো হলঃ 
A B C E F 
SI nt | Name AG SEX POSITION [-] 1০01" | 

1 RUBEL 25 Male TEACHER 38000 
2 KABIR 31 Male ENGINEER 31000 
3 SABINA 30 Female TEACHER 35000 
4 ROBBANI 28 Male TEACHER 35000 
5 KADER 32 Male OFFICER 40000 
6 MAMUN 48 Male OFFICER 40000 
7 SULTANA 35 Female Li OFFICER 35000 
8 RAHIMA 27 Female TEACHER 38000 
9 RANA 26 Male TEACHER 30000 





315 


উপরের ছবিতে লালদাগ গুলো লক্ষ্য করুন, Filter অপশনে ক্লিক করার কারনে সবগুলো কলামে 
Drop Down Arrow চলে এসেছে। 


এখন ধরুন আপনি বয়স অনুসারে টেবিলের ডাটা গুলোকে ইনকাম অনুসারে সাজাবেন। সে 
ক্ষেত্রে Income কলামে অর্থাৎ P কলামের যে কোন একটি সেলে Cell Pointer রাখুন। তারপর 
Drop Down Arrow তে ক্লিক করুন, একটি অপশন মেনু আসবে। এবার অপশন মেনুতে লক্ষ্য 
করুন, দুটি অপশন আছে৷ একটি অপশন হল Sort Smallest to Largest এবং অপর অপশনটি 
হল Sort Largest to Smallest! ধরুন আমরা ইনকাম অনুযায়ী বড় থেকে ছোট করে সাজাবো। 
সে ক্ষেত্রে Sort Largest to Smallest অপশনটিতে ক্লিক করুন। তাহলে ইনকামের পরিমান 
অনুযায়ী বড় থেকে ছোট আকারে সজ্জিত হবে। নিচের ছবিতে বিষয়টি দেখানো হলঃ 





A B Cc | D E 


SI Nc * Name "| AGE” SEX ~ POSITION * INCOMI-! 
5 KADER 32 |] Sort Smallest to Largest 





6 MAMUN 48 Sort Largest to Smallest 
1 RUBEL 25 Sort by Color > 
8 RAHIMA 27 | 
3 SABINA 30 
4 ROBBANI 28 
3 SULTANA 35 Number Filters 
2 KABIR 31 Search p 
3 RANA 26 vl (Select All) 

৬] 30000 

[vi 31000 

৬] 35000 

ৰ 38000 

v| 40000 








উপরের ছবিতে লক্ষ্য করুন, ইনকাম কলামের ডাটাগুলোকে Drop Down Arrow থেকে Sort 
Largest to Smallest A tE ব্যবহার করা BAH 1 এবার নিচের ছবিতে দেখুনঃ 


316 


A B C D 





F 
SI Nc * Name M AGE * SEX |T POSITION * INCOMI -: 
5 KADER 32 Male OFFICER 
6 MAMUN 48 Male OFFICER 
1 RUBEL 25 Male TEACHER 
৪ RAHIMA 27 Female TEACHER 
3 SABINA 30 Female TEACHER 
= ROBBANI 28 Male TEACHER 
7 SULTANA 35 Female OFFICER 
2 KABIR 31 Male ENGINEER 
9 RANA 26 Male TEACHER 





উপরের ছবিতে লক্ষ্য করুন, ডাটা Ws করে ইনকামের পরিমান অনুযায়ী বড় থেকে ছোট 
আকারে সজ্জিত হয়েছে। 


মাইক্রোসফট এক্সেলে ডাটা ফিল্টারঃ 


Microsoft Excel এ Data Filter নির্দেশ দিয়ে ডাটাবেজ হতে কোন নিদিষ্ট শর্তসাপেক্ষে কোন 
নিৰ্দিষ্ট শ্রেণীর ডাটা খুজে বের করে আলাদা ভাবে প্রদর্শন করা যায়। ডাটা ফিল্টার করার জন্য 
নিম্নের তৈরি করা একটি টেবিল থেকে ডাটা ফিল্টার করার পদ্ধতি দেখানো হলঃ 


A B C D E 
SI No Name AGE SEX POSITION INCOME 

1 RUBEL 25 Male TEACHER 38000 
2 KABIR 31 Male ENGINEER 31000 
3 MAMUN 48 Male OFFICER 40000 
4 ROBBANI 28 Male TEACHER 35000 
5 RAHIMA 27 Female TEACHER 38000 
6 RAHIM 30 Male ENGINEER 35000 
7 KADER 32 Male OFFICER 40000 
8 SULTANA 35 Female OFFICER 35000 
9 RANA 26 Male TEACHER 30000 


উপরের টেবিলে আমরা একটি কম্পানির কর্মচারীদের নাম, বয়স, লিঙ্গ, অবস্থান ও বেতন 
দেখতে পাচ্ছি। 


317 


এখন আমরা এ সকল ডাটাগুলো থেকে শর্তসাপেক্ষে নিৰ্দিষ্ট শ্রেণীর ডাটা খুজে বের করে আলাদা 
ভাবে প্রদর্শন করার জন্য Filter অপশনটি ব্যবহার করবো। Filter অপশনটি ব্যবহার করা জন্য 
প্রথমে টেবিলের যে কোন একটি সেলে Cell Pointer রাখুন। এবার রিবনের Data ট্যাবে ক্লিক 
করে, Sort & Filter গ্রুপের Filter অপশনে ক্লিক করুন। তাহলে টেবিলের সবগুলো কলামে 
Drop Down Arrow চলে আসবে। নিচের ছবিতে দেখানো হলঃ 








A B D E F 
1 SI Nf | Name SEX POSITION INCOME 
2 7 KADER 32 Male OFFICER 40000 
3 3 MAMUN 48 Male OFFICER 40000 
= 1 RUBEL 25 Male TEACHER 38000 
E 5 RAHIMA | 27 | Female TEACHER 38000 
6 = ROBBANI 28 Male TEACHER 35000 
7 6 RAHIM 30 Male ENGINEER 35000 
৪ ৪ SULTANA 35 Female OFFICER 35000 
9 2 KABIR 31 Male ENGINEER 31000 
10 9 RANA 26 Male TEACHER 30000 


উপরের ছবিতে লালদাগ গুলো লক্ষ্য করুন, Filter অপশনে ক্লিক করার কারনে সবগুলো কলামে 
Drop Down Arrow চলে এসেছে। 


এখন আপনি নিদিষ্ট শ্রেণীর ডাটাগুলো আলাদা ভাবে খুঁজে বের করতে চান যেমনঃ টিচারদেরকে 
আলাদা ভাবে খুজে বের করবেন। সে ক্ষেত্রে Position কলামে অর্থাৎ ৭ কলামের যে কোন 
একটি সেলে Cell Pointer রাখুন। তারপর Drop Down Arrow তে ক্লিক করুন, একটি অপশন 
মেনু আসবে। এবার অপশন মেনুতে লক্ষ্য করুন, Search অপশনটি Select All অবস্থায় রয়েছে 
এবং সবগুলো সিলেক্ট হয়ে আছে । এখানে Select All এর ঘরে ক্লিক করে সবগুলো অপশন কে 
Deselect (সবগুলো থেকে টিক মার্ক উঠে যাবে ) করুন | যেহেতু আমরা শুধু টিচারদের আলাদা 
ভাবে খুজে নেবো, সে জন্যে শুধু TEACHER ঘরে ক্লিক করে সিলেক্ট PHA তারপর OK ক্লিক 
করুন, তাহলে টেবিলে শুধুমাত্র টিচারদের ডাটাগুলো চলে আসবে। নিচের ছবিতে বিষয়টি 
দেখানো হলঃ 








B E D 





A 

SI Nc ~ Name - AGE | - SEX - 
7 KADER $1 sort^toz 
3 MAMUN Ali SortztoA 
1 RUBEL Sort by Color 38000 
5 RAHIMA | 38000 
4 ROBBANI 35000 
6 RAHIM 35000 
৪ SULTANA Vest Enters 35000 
2 KABIR Search | Jo 31000 
9 RANA [E] (Select All) 30000 


[| ] ENGINEER 


[C] OFFICER 
--[¥] TEACHER 





উপরের ছবিতে লক্ষ্য করুন, এখানে শুধুমাত্র TEACHER কে সিলেক্ট করা হয়েছে। এবার নিচের 
ছবিতে দেখুনঃ 


A B C D F 
SI Nc * Name v AGE * SEX M POSITION -* INCOME ~ 
x F RUBEL 25 Male TEACHER 38000 
5 RAHIMA 27 Female TEACHER 38000 
- ROBBANI 28 Male TEACHER 35000 
9 RANA 26 Male TEACHER 30000 


ডাটাগুলো চলে এসেছে। 


এখন যদি আপনি পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে চান, সে CPE Position কলামে অর্থাৎ 
'E' কলামের Drop Down Arrow তে ক্লিক করুন। তারপর Search অপশনটিতে Select All এর 
ঘরে ক্লিক করে সবগুলো অপশনকে সিলেক্ট অবস্থায় রাখুন, এবার OK ক্লিক করুন। তাহলে 


টিচার সহ সকল কর্মচারীদের ডাটা পুনরায় টেবিলে চলে আসবে। 


319 


Freeze Panes এর ব্যবহারঃ 


Excel ওয়ার্কশীটে কাজ করতে গিয়ে অনেক সময় এমন হয় যে, কোন টেবিলের সাইজ অনেক 
বড় হওয়ার কারনে ডাটা পুট করার সময় প্ৰায় ই হেডার রো দেখার প্রয়োজন পড়ে। ফলে বার 
বার FA করে উপরের দিকে যেতে হয় | যেমন ধরুন, MS Excel এ (১৫০) জন ছাত্রের 
একটি রেজাল্ট শীট তৈরি করবেন। এবং সেখানে প্রত্যেক জন ছাত্রের প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নাম্বার 
দেওয়ার জন্য বিষয় গুলোর নাম প্রায়ই দেখার প্রয়োজন হতে পারে যা হেডার রো তে আছে অর্থাৎ 
উপরের রো তে। আবার ছাত্রটির রোলটিও বার বার দেখার প্রয়োজন পড়ে যা সাধারনত প্রথম 
কলামে থাকে ৷ সে ক্ষেত্রে এ নির্দিষ্ট রো বা কলামের ডাটাকে সামনে Freeze করে রেখে 
ওয়ার্কশীটের যেকোনো অংশে কাজ করার জন্য Freeze Panes অপশনটি ব্যবহার করতে হয়৷ 
নিচে একটি রেজাল্ট শীট দেখানো হলঃ 


A B C D E F G u BEN এ K L M 








1 SI No Name Ban Eng Phy Cha Math Max Min Count Ave Total Result 
2 1 Tusar 65 75 85 77 64 85 64 5 73.2 366 1st Div 
3 2 Babu 32 64 46 75 55 75 32 5 54.4 272 Fail 
4 3 Mamun 36 33 34 50 35 50 33 5 37.6 188 3rd Div 
5 4 Raju 44 65 35 75 50 75 35 5 53.8 269 2nd Div 
6 5 Masum 64 78 ৪9 70 82 89 64 5 76.6 383 Stsr 
7 6 Kamal 65 75 85 77 64 85 64 5 73.2 366 1st Div 
8 7 Mujahid 32 64 46 75 55 75 32 5 54.4 272 Fail 
9 8 Shamim 36 33 34 50 35 50 33 5 37.6 188 3rd Div 
10 9 Razon 44 65 35 টী 50 75 35 5 53.8 269 2nd Div 
11 10 Parvez 64 78 89 70 82 89 64 5 76.6 383 Stsr 
12 11 Nusrat 65 75 85 77 64 85 64 5 73.2 366 1st Div 
13 12 Sabbir 32 64 46 75 55 75 32 5 54.4 272 Fail 
14 13 Taniya 36 33 34 50 35 50 33 5 37.6 188 3rd Div 
15 14 Tusar Ll 65 35 75 50 75 35 5 53.8 269 2nd Div 
16 15 Fozol 64 78 ৪9 70 82 89 64 5 76.6 383 Stsr 
17 16 Bokul 65 75 85 77 64 85 64 5 73.2 366 1st Div 
18 17 Tamanna 32 64 46 75 55 75 32 5 54.4 272 Fail 
19 18 Sagor 36 33 34 50 35 50 33 5 37.6 188 3rd Div 
20 19 Sahanaj 44 65 35 75 50 75 35 5 53.8 269 2nd Div 
21 20 Motin 55 78 89 70 82 89 55 5 74.8 374 1st Div 
22 21 Bikash 45 62 85 77 64 85 45 5 66.6 333 1st Div 
23 22 Tonmoy 32 64 46 75 55 75 32 5 54.4 272 Fail 
24 23 Runa 36 33 34 50 35 50 33 5 37.6 188 3rd Div 
25 24 Sihab 44 65 35 75 50 79 39 5 53.8 269 2nd Div 


উপরের টেবিলে একাধিক ছাত্রের একটি রেজাল্টশীট দেখা যাচ্ছে 1 এখন আপনি টেবিলের হেডিং 
এর বিষয়গুলোকে সামনে রেখে টেবিলের নিচের অংশে কাজ করতে চান | সেক্ষেত্রে Microsoft 
Excel এ এই সুবিধাটি নেওয়ার জন্য Freeze অপশনটি ব্যবহার করে টেবিলের যেকোন অংশে 
রো বা কলাম Freeze করে রেখে টেবিলের যেকোনো অংশে কাজ করতে পারবেন 1 ধরুন আপনি 
উপরের টেবিলে নাম্বার রো এবং কলামটি Freeze করবেন, সেক্ষেত্রে Cell Pointer টি 


320 


টেবিলের B? সেলে রাখুন । এবার রিবনের View ট্যাবে ক্লিক করুন,তারপর Window গ্রুপের 
Freeze Panes অপশনে ক্লিক করুন | নিচের ছবিতে দেখুনঃ 












Insert Page Layout Formulas Data Review 


EI : =) Rule [Ml] Formula Bar e Ls ন E S TES ER E Split 33 side | : : = 











Page Page Break Custom Full [M] Gridlines [MV] Headings Zoom 100% Zoom to New Arrange Save 
Layout Preview Views Screen - | Selection Window All VWorkspac 





Workbook Views Show Zoom 


I F Freeze Panes 
FA || Tusar LEE] Keep rows and columns visible while the rest of 











D = the worksheet scrolls (based on current selection). |. 
A D E E G H I J == Freeze Top Row 
1| 5114০ Eng Phy Cha Math Max Min Count | E কিস 
EN ও 75 85 77 64 ৪5 64 5 Freeze First Column 
3 2 64 46 75 55 75 32 5 LH Keep the first column visible while scrolling 
A 3 33 34 50 35 50 33 5 ভিলেন Se TIN PESE ০২০০০০০০১৭০ 
5 == 65 35 75 50 wo 35 5 53.8 269 2nd Div 
6 i 78 89 70 82 ৪9 64 = 76.6 383 Stsr 
7 6 73 85 ভো 64 85 64 > 73.2 366 1st Div 
৪ z Mujahid 32 64 46 75 55 75 32 A 54.4 272 Fail 
9 ৪ Shamim 36 33 34 50 35 50 33 = 37.6 188 3rd Div 


ফাইল এ পাসওয়ার্ড দেয়াঃ 


অনেক সময় আমরা এমন কিছু ডকুমেন্ট তৈরি করে থাকি যেগুলোকে খুব সাবধানে রাখার 
প্রয়োজন হয় । যাতে করে যে কেউ ডকুমেন্টটি দেখতে না পারে, আর সেজন্যে সিকিউরিটি 
ব্যবহার করে ফাইল বা ডকুমেন্টটি সুরক্ষিত রাখা প্রয়োজন হতে পারে ৷ সেক্ষেত্রে Microsoft 
Excel প্রোগ্রামে ওয়ার্কবৃকটিতে সিকিউরিটি ব্যবহার করে সেটি সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে। 
এক্ষেত্রে File ক্লিক করে Info থেকে ProtectWorkbook এ ক্লিক করলে একটি ডায়ালগবক্স 
আসবে এবং সেখান থেকে Encrypt With Password এ ক্লিক করলে পাসওয়ার্ড দেয়ার অপশন 
আসবে । পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম পাসওয়ার্ড দিলেই আপনার ফাইলটি পাসওয়ার্ড 
ACEO হয়ে যাবে | 





Insert Page Layout Formulas Data Revievv 








Information about Booki 
Miss T uitorialh Excel Booki .xlsx 





Permissions 





Anyone can open, copy. and change 


3 





1 Mark as Fimal 
Mew | i Let readers know the workbook is final 


and make it read-only. 


Print Encrypt with Password F 


Require a password to , 





Save & Send 


Protect Current Sheet 


Control what types of changes people car 
make to the current sheet. 


Help 


Protect Workbook Structure 


Prevent unwanted changes to the structure 
of the workbook, such as adding sheets. 


J] Options 


EL Exit 


Restrict Permission by People 
Grant people access while removing their > 


— == = = === dE — == === —— আস এ ——_— আপ এ আশ 


TE 


Table তৈরী করাঃ 


321 


আপনি যে কয়টি কলাম এবং রো তে টেবিল তৈরি করতে চান সে অংশটুকু সিলেক্ট করে নিতে 
হবে | এরপর Home ট্যাব থেকে Formate As Table এ ক্লিক করলে আপনারা বিভিন্ন ধনের 
Table এর ডিজাইন দেখতে পাবেন | সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী টেবিলটিতে ক্লিক 


PICT টেবিল তৈরী হয়ে যাবে। 
— pr 
Insert Page Layout Formulas Data Review View Foxit Reader PDF Design 














== | Cut à v = = L = 7 D 
B s 1 Calibri "113 >JA A = = = Vor Eg Wrap Text General B 2১০ জি 
Past = 2 A : : 9 .O c ox] Ig F t Cell 

aste y B-z HN: + D T E mm ৩০7 <= == -ad Merge & Cente C <- + ন Eo: ondi 9 orma e 

- Jf Format Painter EH "—  — 2 ৰ 2 x d আদা Formatting “Has Table ~ les * 

Clipboard x Font Alignment " Number Styles 
EA - এম | 
G H I J K L M 


A B cC EM D [pem 
|Column1 - Column2 - columns - cotumna - Columns RM Column6 - | 
[Ed 


n 


fod | he 
E809 ৯০1 [৯1৬১৮ 


এছাড়া আপনি Insert ট্যাব থেকে Table এ ক্লিক করে টেবিল তৈরী করতে পারেন | নিচের চিত্রে 


TP করুন | 





ia ba PB wa 





EEE কমন 
Home ৪ === Layout Formulas Data Review View Foxit Reader PDF Design 


dg 10 @ = এ :- O c 





PivotTable M5 Picture Clip Shapes SmartArt Screenshot Column Line Pie Bar Area Scatter Other Li 
হু Art € c - E - - c E Charts c 
Tabled Illustrations Charts 











D3 Y f 


A B C pae E F G H | 
1 
= T -EE ~ Le ~ (eS - Ce ~ | 
3 | হৈছ 
4 
5 
6 
7 
৪ 
9 


322 
কম্পিউটার সিকিউরিটি 


কম্পিউটার সিকিউরিটি সম্পর্কে জানার আগে কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্পর্কে 
জানতে হবে। 


অপারেটিং সিস্টেমঃ 


আমাদের কম্পিউটার আলাদা আলাদা যন্ত্রাংশ নিয়ে গঠিত কিন্তু এই যন্ত্রাংশ গুলো ঠিক ঠাক 
ভাবে অপারেটিং বা পরিচালনা করার জন্য একটি সিস্টেমের প্রয়োজন হয় এ সিস্টেম কে 
আমরা অপারেটিং সিস্টেম বলে থাকি | বাজারে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে তার 
মধ্যে অন্যতম মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ | উইন্ডোজের অনেকগুলো ভার্সন 
আছে তার মধ্যে জনপ্রিয় হল উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ ১০উইন্ডোজ , 
ইত্যাদি | 


বাংলাদেশের প্রায় সব কম্পিউটার ব্যবহারকারী মাইক্রোসফট উইন্ডোজের বিভিন্ন অপারেটিং 
সিস্টেম ব্যবহার করে থাকে | উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারকে ৪ স্তরে 
সিকিউরিটি প্রদান করে থাকে। 


১ সিস্টেম সিকিউরিটি 
২ইউজার সিকিউরিটি . 
৩ওকিউরিটিডাটা সি. 

৪ইন্টারনেট সিকিউরিটি . 


সিস্টেম সিকিউরিটিঃ 


সিস্টেম সিকিউরিটি হলো উইন্ডোজের সবচেয়ে ভাল সিকিউরিটি | এটি অপারেটিং সিস্টেম 
রান চেয়ে থাকে 1 পাসওয়ার্ড না দিলে Startup Password হওয়ার সময় (কম্পিটার অন) 
কম্পিউটার রান হবে না । নিন্মের ধাপগুলো অনুসরণ করে সিস্টেম সিকিউরিটি চালু করা 
যায়। 





প্রথমে - বাটন এ ক্লিক করুন Ok লিখে syskey এ গিয়ে Run 


323 





X Run X 


য়] Type the name of a program, folder, document, or Internet 
resource, and Windows will open it for you. 





Cancel Browse... 


এখন যে নতুন উইন্ডো আসবে সেখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় Encryption Enabled 
এ ক্লিক করুন I Update 


Securing the Windows Account Database X 
This tool will allow you to configure the Accounts 
Database to enable additional encryption, further 
এ protecting the database from compromise. 


Once enabled, this encryption cannot be 
disabled. 


€ Encryption Disabled 
(* Encryption Enabled 


== JD] 


এবার লেক্ট করে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে সি Password Startup 
বাটনে ক্লিক করুন | Ok পাসওয়ার্ড দিয়ে 





Startup Key 


[= ]rassword Startup 


Requires a password to be entered during system 
start. 


Password: 


Confirm: 











-€^ System Generated Password 





Lip 1 


eu oñ Fonny Dick 
=!) Of ODD List 














324 


এবার একটি উইন্ডো দেখাবে | Success 


Success X 


o The Account Database Startup Key was changed. 





এখান থেকে বাটনে ক্লিক করলে সিস্টেম সিকিউরিটি চালু হবে | এবার আপনি আপনার Ok 
কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে চেক করে নিতে পারেন | 


ইউজার সিকিউরিটিঃ 


ইউজার সিকিউরিটি হল কম্পিউটারের নির্দিষ্ট এক ইউজারকে সিকিউরিটি দেয়া । কম্পিউটার 
অন হওয়ার পর ইউজার নিরাপত্তার জন্য এটি ব্যবহার করা হয় | একটি কম্পিউটার যদি 
একাধিক ব্যক্তি ব্যবহার করেন তাহলে প্রত্যেকেই আলাদা ইউজার একাউন্ট খুলেও লগইন 
পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন 1 নিন্মে এডমিন ইউজার একাউন্টে কিভাবে পাসওয়ার্ড দিবেন 
তা দেখানো হলো - 


প্রথমে ইউন্ডোজ সার্চ অপশনে গিয়ে control লিখে সার্চ দিন | এরপর Control Panel এ কিক 
করুন | 





ræ Default Programs 


Settings 


€ Control the computer without the 
mouse or keyboard 


Search suggestions 


Æ control -- Search the web 





controll A. 


এরপর User Accounts একাউন্ট এ ক্লিক করুন | 


Control Panel — EJ x< 
T > Control Panel > ~ 0O |Search Control Panel LP 
Adjust your computer's settings View by: Category v 


System and Security User Accounts 
Review your computer's status —- "t Change account type 
Sawe backup copies of your files 


with File History Appearance and 
Backup and Restore (Windows 7) 
Personalization 


Find d fi bl 
— লিল রা Change the theme 
" Network and Internet Adjust screen resolution 
View network status and tasks 


Choose hornegroup and sharing 


: ` Clock, Language, and 


options 1 ~ Reg ion 
— Add a language 

Hardware and Sound Change input methods 
View devices and printers Change date, time, or number 
Add a device formats 
Adjust commonly used mobility 
settings G Ease of Access 

Let Windows suggest settings 
Programs Optimize visual display 


CIL 
[হে j y Uninstall a program 


এবার আবার User Account এ ক্লিক করে ওপেন করুন 


ER. User Accounts — L1 X 


= ~ শী ER > Control Panel > User Accounts > wi Search Control Panel pP 


Control Panel Home 
a, User Accounts 
System and Security "5 Change account type Ls) Remove user accounts 


Network and Internet Credential Manager 
-5 Manage Web Credentials Manage Windows Credentials 





Hardware and Sound 
Programs 


e User Accounts 


এখন আপনার কম্পিউটারের এডমিন একাউন্ট দেখানে | এর উপর ডাবল ক্লিক করে ওপেন 
করন | 





H2, Manage Accounts — O X 


€ ~ "^ #2, << UserAccounts > Manage Accounts v Cc Search Control Panel p 


Choose the user you would like to change 


Jac's 


Local Account 
Administrator 





এবার নতুন উইন্ডো থেকে Create a password এ ক্লিক করুন 





#2, Change an Account a [] X 


€ ~ শী #2, « Manage Acco... > Change an Account vy & Search Control Panel p 


Make changes to Jac's's account 


Change the account name 
সস reate a password 
ange the account type 


Manage another account 


Jac's 
Local Account 
Administrator 





এবার New password এবং Confirm New password এর ঘরে আপনার পাসওয়ার্ড লিখে 
দিন | Type a password hint এর ঘরে কিছু একটা লিখে দিন ৷ এবার Create a password 


এ ক্লিক করুন | 


ER, Create Password 


< e ^^ m << Change an Account > Create Password vy & Search Control Panel 


Create a password for Jac's's account 


Jac's 
Q Local Account 
Administrator 


You are creating a password for Jac's. 
If you do this, Jac's will lose all EFS-encrypted files, personal certificates and stored passwords for Web 
sites or network resources. 

New password 

Confirm new password 


If the password contains capital letters, they must be typed the same way every time. 


Type a password hint 


The password hint will be visible to dveryone who uses this computer. 2 


[Create password J cancel 





এখন আপনার এডমিন ইউজার একাউন্টটি Password protected দেখা যাবে | 





#2, Change an Account = B X 


€ ~ ^^ HÀ < Manage Acco... > Change an Account v 0) Search Control Panel p 


Make changes to Jac's's account 


Change the account name 


Change the password Jac's 

Local Account 
Administrator 
Manage another account Password protected 


Change the account type 





Other User একাউন্ট তৈরীঃ 


একটি কম্পিউটার যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে তাহলে আরও User Account তৈরীর 
প্রয়োজন হয় | Other User Account কিভাবে তৈরী করতে হয় নিন্মে তা দেখানো হল | 


Search Window তে গিয়ে settings লিখে সার্চ দিন I 





এবার Settings এ ক্লিক করুন | 










& der Filters V 


Best match 







Settings 
Trusted Windows Store app 





এখন Accounts এ ক্লিক করুন... 





Settings 


£53 SETTINGS 


A 


System 
Display, notifications, 
apps, power 


R 


Accounts 
Your account, sync 
settings, work, family 








Devices 
Bluetooth, printers, 
mouse 


c 


Time & language 
Speech, region, date 





Network & Internet 


Wi-Fi, airplane mode, 


VPN 


- 
gi> 


Ease of Access 
Narrator, magnifier, 
high contrast 


Windows isn't activated. Activate Windows now. 


á 


Personalization 
Background, lock 
screen, colors 


= 


Privacy 
Location, camera 


এবার Family & other user এ ক্লিক করে Add someone else to this PC তে ক্লিক 


= Settings 
£53 ACCOUNTS 
Your account 
Sign-in options 


Work access 


Sync your settings 


Find a setting 


Your Tamilly 


Sign in with a Microsoft account to see your family here or add any 
new members to your family. Family members get their own sign-in 
and desktop. You can help kids stay safe with appropriate websites, 
time limits, apps, and games. 


Sign in with a Microsoft account 


Other users 


Allow people who are not part of your family to sign in with their 
own accounts. This won't add them to your family. 


E 


Add someone else to this PC 





Set up assigned access 


এবার I don't have this person's sign-in information এ ক্লিক করুন ... 


329 


Email or phone 





Privacy statement E 


Next Cancel 








Get a new email address 


*If you already use a Microsoft service, go Back to sign in with that account. 


Add a user without a Microsoft account 


Next Back 


এবার প্রথম ঘরে User name লিখে দিন | Password ও Confirm password এর ঘরে 
পাসওয়ার্ড দিন এবং hint এ কিছু একটা লিখে দিয়ে Next এ ক্লিক করুন I 


Create an accourt for this PC 


If you want to use a password, choose something that will be easy for you to remember 


but hard for others to guess. 


Who's going to use this PC? 


(ie 


Make it secure. 





Back Next 


330 


এখন আপনি আপনার নতুন ইউজার একাউন্টটি দেখতে পাবেন | আপনি চাইলে আরও 
একাধিক User Account খুলতে পারবেন | 


E Settings — [1 X 





£03 ACCOUNTS 


new members to your family. Family members get their own sign-in 
Your account and desktop. You can help kids stay safe with appropriate websites, 
time limits, apps, and games. 


Sign-in options Sign in with a Microsoft account 


Work access 


Other users 





Allow people who are not part of your family to sign in with their 
Sync your settings own accounts. This won't add them to your family. 


1 Add someone else to this PC 


bangla 
Local account 


Set up assigned access 


ডাটা সিকিউরিটিঃ 


উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গুরুত্বপূর্ণ বা গোপনীয় ডাটাকে সিকিউর করার জন্য অনেক 
ধরনের সফটওয়্যার রয়েছে ৷ এর মধ্যে ট্রক্রিপ্টওয়াইজ ফোল্ডার হাইডার oy ,বিটলকার , | 
টুক্রিপ্ট নিয়ে আলাদা টিউটোরিয়াল আছে । আপনারা সেখান থেকে এটির ব্যবহার দেখে নিবেন 
| বিটলকার দিয়ে সম্পূর্ণ একটা ড্রাইভ হাইড করে রাখা যায় । আমি এখানে ওয়াইজ ফোল্ডার 
হাইডার দিয়ে কিভাবে ফাইলফোল্ডার গোপন করবেন তা আলোচনা করবো/ । এই 
http://download.cnet.com/Wise-Folder-Hider/3000-2144 4-75713475.html লিংক 
থেকে ওয়াইজ ফোল্ডার হাইডার নামিয়ে নিন | অথবা Google থেকে সার্চ দিয়েও নামিয়ে নিতে 
পারেন | 


আপনার ডাউনলোড করা ফাইলের উপর ডাবল ক্লিক করুন | 





331 


Name 


@ WFHSetup 


এবার I accept the agreement সিলেক্ট করে Next এ ক্লিক করুন I 


W Setup - Wise Folder Hider 


License Agreement 
Please read the following important information before continuing. 





Please read the following License Agreement. You must accept the terms of this 
agreement before continuing with the installation. 


END-USER LICENSE AGREEMENT FOR Wise Folder Hider Pro 


IMPORTANT PLEASE READ THE TERMS AND CONDITIONS OF THIS LICENSE 
AGREEMENT CAREFULLY BEFORE CONTINUING WITH THIS PROGRAM INSTALL: 


WISECLEANER.COM End-User License Agreement (CEULA’) is a legal agreement 
between you (either an individual or a single entity) and WISECLEANER.COM. for 
the WISECLEANER.COM software product(s) identified above which may include 
associated software components, media, printed materials, and "online" or 
electronic documentation. By installing, copying, or otherwise using the 


accept the agreement 
(I do not accept the agreement 


WWW, wWisecleaner.com 








আবার Next এ ক্লিক করুন... 


W Setup - Wise Folder Hider 


Select Destination Location 
Where should Wise Folder Hider be installed? 





I Setup will install Wise Folder Hider into the following folder. 


To continue, cick Next. If you would like to select a different folder, dick Browse. 





Atleast 7.1 MB of free disk space is required. 








Www. Wwisecleaner,com 





এবার Install এ ক্লিক করুন | 


332 


@ Setup - Wise Folder Hider -- x 
Ready to Install : 
Setup is now ready to begin installing Wise Folder Hider on your computer. 2 
be 
Click Install to continue with the installation, or click Back if you want to review or 
change any settings. 


Destination location: 
C:\Program Files \Wise \Wise Folder Hider 





WIWIW Wisecleaner.com 








এবার Finish এ ক্লিক করে Install শেষ করুন | 


@ Setup - Wise Folder Hider 








Completing the Wise Folder Hider 
Setup Wizard 


Setup has finished installing Wise Folder Hider on your 
computer. The application may be launched by selecting the 
installed shortcuts. 


Click Finish to exit Setup. 


[ৰ] Launch Wise Folder Hider 


Wise Folder Hider 


333 


Finish এ ক্লিক করার পর নিচের উইন্ডোটি ওপেন হবে ৷ এখানে পাসওয়ার্ড ও কনফার্ম 
পাসওয়ার্ড দিয়ে Ok এ ক্লিক করুন | পাসওয়ার্ডটি মনে রাখুন অথবা কোথাও সেভ করে রাখুন 
৷ ভুলে গেলে বড় ঝামেলায় পরবেন | 


EY wise Folder Hider 


Create Wise Folder Hider Login Password 


To use Wise Folder Hider, you need to set a login password. 





এবার আপনি আপনার ফাইলফোল্ডার হাইড /একটি ফাইল । ফোল্ডার হাইড করতে পারবেন/ 
করার জন্য অপশন সিলেক্ট করুন । আমি একটি ফোন্ডার হাইড করে দেখাবো ৷ এই জন্য 
Hide Folder এ কিক করতে হবে | 


WX Wise Folder Hider 





Name Lock Status Operation 





Drag and drop files or folders to the blank area to hide 


ia Hide File Mm Hide Folder uy Hide USB Drive 
Version: e f 


Hide Folder এ ক্লিক করে কাংখিত ফোল্ডারটি সিলেক্ট করতে হবে 1 নিচের চিত্রে লক্ষ্য করুন 
| আমি Hearafter bangle ফোল্ডারটি সিলেক্ট করেছি | এরপর Ok বাটনে ক্লিক করুন I 


334 


Browse For Folder 


"^ = Local Disk (F:) 
» Ld Asmaan 
» | Books 


Hereafter bangle 


> B ecture 
| New 
> [i Ps 


Ge | ভাঁজ] fea 


লক্ষ্য করুন আপনার ফোল্ডারটি হাইড হয়ে গেছে । এবার Wise Folder Hider টি close করে 
fa I 


আপনার হাইড করা ফোল্ডারটি আনহাইড করার জন্য আপনার ডেস্কটপ থেকে Wise Folder 
Hider লোগো তে ক্লিক করুন । 





78 


Wise Folder 
11121 





এবার পাসওয়ার্ড দিয়ে Login করুন | 


Y Wise Folder Hider 


nS 


Forgot Password 








এখন আপনি আপনার হাইড করা ফোল্ডারগুলো দেখতে পাবেন | আপনি যে ফোল্ডারটি 
আনহাইড করতে চান সেটি সিলেক্ট করে ডানপাশে দ্রপডাউন মেনুতে ক্লিক করে Unhide 
করুন | আবার হাইড করতে চাইলে পূর্বের ন্যায় হাইড করুন | 


I Wise Folder Hider 


d ১ 








Hide File Encrypt File 
Name | Lock | Status | Operation | 
E F:\Hereafter bangla ^ No Hidden Open 
ome _- 
1 [ও 
Set Password 











Bs Hide File || m Hide Folder |* Hide USB Drive 


Version:4. 13. 149 MESS 


3309 
ইন্টারনেট সিকিউরিটিঃ 


এই আলোচনা শুধুমাত্র বেসিক লেবেলের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য। এখানে আমরা 
আমাদের সাধারণ জীবনের ব্যবহার্য ইন্টারনেট আ্যাকটিভিটিকে কীভাবে আরও নিরাপদ করতে 
পারি শুধু সে বিষয়ে আলোচনা করা হয়েছে । 


ইন্টারনেট সিকিউরিটি কী? 


ইন্টারনেট সিকিউরিটি এক কথায় সঙ্ঞায়িত করলে বলা যায় এটি হচ্ছে এক ধরনের প্রক্রিয়া বা 
সিস্টেম যা ব্যবহার করে ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে ক্ষতিকর আক্রমণ প্রতিহত করার 
চেষ্টা করা যায় । আমার মতে “চেষ্টা করা’ শব্দটা ব্যবহার করাই শ্রেয়। কারণ, বস্তুত পক্ষে 
ইন্টারনেটের ক্ষেত্রে কোন সিকিউরিটি-ই নিরাপদ নয় । আমরা শুধু কিছু প্রক্রিয়া ব্যবহার করে 
নিরাপত্তা ভাঙ্গা কঠিন থেকে কঠিনতর করতে পারি | ধরুন, খড় আর বাঁশ দিয়ে তৈরি ঘর আর 
কংক্রিট দিয়ে তৈরি ঘরের মধ্যে আঘাত সহ্য করার যে পার্থক্য আমরা শুধু এরকম পাৰ্থক্যই 
তৈরি করতে পারি | এছাড়া আর কিছু নয়। 


কীভাবে আমাদের সিকিউরিটি লিক হয়? 


আমরা সাধারণত ইন্টারনেটে সে সকল সমস্যার সম্মুখিন হই তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের 
কোন আইডি বা আাকাউন্ট হ্যাক হওয়া, মেইল বা অন্য কোনভাবে প্রদান করা ফাইল চুরি হওয়া 
| এটা হওয়ার সাধারণ কয়েকটি কারণ আলোকপাত করা যাক | 


» আমাদের ভুল বা অজ্ঞতা 

» ভাইরাস জাতীয় প্রোগ্রামের শিকার হওয়া 
> ফিশিং এর শিকার হওয়া 

> ম্যান ইন দ্যা মিডল আযাটাকের শিকার হওয়া 


আমাদের ভুল বা অজ্ঞতাঃ 
ইন্টারনেট বা অনলাইনে আমাদের তথ্য (আইডি, পাসওয়ার্ড) চুরি হওয়ার জন্য আমাদের ভুল বা 


অজ্ঞতা সবচেয়ে বেশি দায়ী । আমরা কমন যে ভুলগুলো করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছেঃ 


> আমাদের অতি ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করা | 


337 


> নিজের বা পরিচিত কারো মোবাইল নাম্বার, নাম, জন্ম তারিখ ইত্যাদি পাসওয়ার্ড 
হিসেবে ব্যবহার করা | 

> সহজ কোন শব্দ যেমন 123456789 বা 987654321, abcd, ১2123) password 
এরকম কিছু শব্দ বা বাক্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা | 

> মুদ্রা দোষ বা অন্য কোন কারণে আমরা বেশি ব্যবহার করি এরকম শব্দ বা বাক্য 


পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা | 
> ছোট বা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা ইত্যাদি৷ 
প্রতিকারের উপায়ঃ 


> দরকার না হলে ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ না করাই ভালো। 

> কমন ওয়ার্ড নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, সচারচার উচ্চারিত শব্দ এসব 
পাসওয়ার্ডে ব্যবহার না করা। 

> পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার Pah খেয়াল রাখতে 
হবে পাসওয়ার্ড যেন নূন্যতম আট অক্ষরের হয়৷ সবচেয়ে ভালো হয় আরও বড় 
পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডে আলফাবেটিক (a - 2), নিউমেরিক (0 - 9), 
স্পেশাল ক্যারেক্টার (@,#,$ ইত্যাদি) ব্যবহার Pah আলফাবেটিক অক্ষরের ক্ষেত্রে 
আপার কেস (A - 2), লোয়ার কেস (a - 2) কম্বিনেশন ব্যবহার করা। তবে 
পাসওয়ার্ড বড় রাখতে যেয়ে যেন ভূলে না যান এ বিষয়ে সতর্ক থাকবেন। 


ভাইরাস জাতীয় প্রোগ্রামের শিকার হওয়াঃ 


ভাইরাস হচ্ছে একটি কোড বা প্রোগ্রাম যা হ্যাকার বা আাটাকার রচনা করেন । যা অনলাইনের 
মাধ্যমে বা পোর্টাবল ডিভাইস থেকে কম্পিউটারে প্রবেশ করে নিজে নিজেই ইনস্টল হয়ে যায় 
এবং বট বা রোবটের মতো করে কাজ করে এবং নিজেই নিজেকে সব সময় সক্রিয় রাখে | 
ভাইরাসের ক্ষমতা সাধারণ থেকে মারাত্তক রকম ভয়ংকর হতে পারে৷ কিছু কিছু ভাইরাস 
নিজেকে আনইনস্টল করতে বাঁধা দেয় । এন্টিভাইরাস প্রতিহত করে নিজেকে Alera রাখতে 
পারে। আবার কিছু কিছু ভাইরাস আপনার বুট সিস্টেমে প্রবেশ করতে পারে। এ ধরনের ভাইরাস 
টোটাল হার্ডডিস্ক ফরম্যাট করে নতুন উইন্ডোজ সেটআপ করলেও দূর করা যায় না । 
ভাইরাস কোডের মধ্যে অন্যতম হচ্ছে eru এটি এক ধরনের কোড যা আমাদের 
কীবোর্ডের কী স্ট্রোক রেকর্ড করে এবং হ্যাকারকে পাঠায় । অন্য একধরনের ম্যালিসিয়াস 
ভাইরাস আমাদের ব্রাউজারের ক্যাশ, সেভ হওয়া আইডি পাসওয়ার্ড চুরি করে। 


338 


এক্ষেত্রেও আমাদের অসচেতনতা অনেকটা দায়ী । ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করতে 
আমরা যেভাবে সাহায্য করি তার মধ্যে অন্যতম হচ্ছেঃ 


> কৌতুহল বা উদ্দীপনা সৃষ্টি করে এরকম লিংক বা ভিডিওতে ক্লিক Fah 

> বিশ্বাসযোগ্য উৎস ছাড়া সফটওয়্যার বা ফাইল ডাউনলোড Fat 

> প্রয়োজন ছাড়া বা না বুঝে আ্যাপ, সফটওয়্যার, আ্যাডঅন ইত্যাদি ইনস্টল করা৷ 
যেমন: ব্রাউজারের জন্য কোন আ্যাডঅন, ফেসবুকে কোন UP বা কম্পিউটারে কোন 
ফ্ল্যাশ জাতীয় সফটওয়ার সম্পর্কে না জেনে ইনস্টল করা বা ইনস্টল হওয়ার অনুমতি 
দেওয়া। 

> কম্পিউটারে অটোরান অন করে রাখা। 

» ব্রাউজারে ইউজার নেম ও পাসওয়ার্ড সেভ করে রাখা। 


প্রতিকারের উপায়ঃ 


> নিশ্চিত না হয়ে কোন লিংক বা ভিডিওতে ক্লিক না করা৷ 

> যে কোন সফটওয়্যার বা ফাইল ডাউনলোডের ক্ষেত্রে এর মূল উৎস বা 
বিশ্বাসযোগ্য কোন উৎস থেকে ডাউনলোড করা৷ 

> যে কোন আ্যাপ, আ্যাডঅন, সফটওয়্যার ইনস্টল করতে বার্তা দিলে বা আপনার 
আযাকাউন্ট ব্যবহারের অনুমতি চাইলে নিশ্চিত না হয়ে ইনস্টল না করা বা 
অনুমতি না দেওয়া। এক্ষেত্রে আপনি অনলাইনে সার্চ করে এই আ্যাপ, আ্যাডঅন 
বা সফটওয়্যার সম্পর্কে ব্যবহারকারীদের মতামত জেনে নিতে পারেন৷ 

» পোর্টাবল ডিভাইস থেকে সরাসরি ভাইরাস ইনস্টল হওয়া থেকে বাঁচতে 
কম্পিউটারের অটোরান অপশন বন্ধ করে রাখতে পারেন। এজন্য আপনার 
কম্পিউটারের Run অপশন ওপেন PHA এরপর একটি ডায়ালগ বক্স আসবে। 
সেখানে লিখুন gpedit.msc এবং Ok বাটনে ক্লিক করুন বা Enter Key চাপুন। 
এরপর User Configuration থেকে Administrative Templates > Windows 
Components > AutoPlay Policy > Turn off AutoPlay ওপেন করুন 1 সেখান 
(ACP Turn off AutoPlay অংশ Enable এবং Turn off AutoPlay on: থেকে All 
devices নির্বাচন করে Apply এবং পরে Ok চাপুন। 

> ভালো কোন এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করা 
এবং আপটুডেট রাখা। 


339 


কিছু আইডিয়া/টিপস বা ট্রিকসঃ 


যেহেতু কীলগার বা মেলিসিয়াস ভাইরাস আমাদের কম্পিউটারে ইনস্টল রয়েছে কিনা তা আমরা 
সাধারণ ব্যবহারকারীরা বুঝতে পারবো না । তাই আমরা কিছু টিপস ফলো করবো । আমি 
অসচেতনা হিসেবে ব্রাউজারে ইউজার নেম ও পাসওয়ার্ড সেভ করে রাখার কথা উল্লেখ করেছি | 
কিন্ত সাইটের সংখ্যা অনেক হলে আমরা ইউজার নেম ও পাসওয়ার্ড মনে রাখতে না-ও পারি । 
এমনকি আমরা রেজিস্টার্ড কিনা তা-ও মনে না থাকতে পারে । এর সবচেয়ে ভালো উপায় 
ব্রাউজারে ইউজার নেম ও পাসওয়ার্ড সেভ করে রাখা | 


তবে এক্ষেত্রে আমরা একটু ট্রিকস ব্যবহার করবো । প্রথমবার যখন কোন সাইটে ইউজার নেম 
ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবো তখন ইউজার নেম ঠিক লিখে পাসওয়ার্ড ছুই বা চার অক্ষর 
মাঝে বা অন্য কোথাও বেশি লিখবো । যেমন: আপনার পাসওয়ার্ড যদি হয় Abcd123456789 
তাহলে আমরা লিখবো AbcdXX123456789 এবং লগইন করতে চাইবো। সাইটে লগইন হবে না; 
কিন্ত ব্রাউজার ইজারনেম ও পাসওয়ার্ড সেভ করতে অনুমতি চাইবে | আপনি সেভ করুন । 
এরপর মাউস দিয়ে প্রথম চারটি ডটের পরে (Abcd-4s জন্য চারটি ডট আসবে 1 আপনাকে 
মনে রাখতে হবে কতগুলো অক্ষরের পরে আপনি ভুল অক্ষর প্রবেশ করিয়েছেন।) কার্সর নিয়ে 
পরের ছুটি ডট (X%-এর জন্য ছুটি ডট । আপনাকে মনে রাখতে হবে আপনি কতগুলো ভূল 
অক্ষর প্রবেশ করিয়েছেন ) একসাথে সিলেক্ট করে Backspace দিয়ে মুছে ফেলতে হবে। এবার 
আপনার পাসওয়ার্ড সঠিক হবে এবং প্রবেশ করতে পারবেন ৷ যদি ব্রাউজার পাসওয়ার্ড আপডেট 
করতে বলে তবে তা করবেন না। 


এক্ষেত্রে কীলগার বা মেলিসিয়াস ভাইরাস আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি করলেও 
হ্যাকার ভুল পাসওয়ার্ড পাবে। 


ফিশিং এর শিকার হওয়াঃ 


ফিশিং সাইট হচ্ছে সাধারণত একটি ক্লোন সাইট যা হুবহু পরিচিত কোন সাইট যেমন: ফেসবুক 
বা জিমেইলের মতো দেখতে হতে A এমনকি সাইটের URL-ও একই হতে AG এখানে 
ইউজার নেম বা আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে তা হ্যাকারের কাছে চলে যায়। 


প্রতিকারের উপায়ঃ 


যদি কখনও অন্যকোন উৎস থেকে আপনার পরিচিত সাইটে (যেমন: ফেসবুক বা জিমেইল) 
প্রবেশ করতে বলে সেক্ষেত্রে সরাসরি ওই লিংক থেকে প্রবেশ না করে আপনার ব্রাউজারে নতুন 
ট্যাব ওপেন করে সাইটের ইউআরএল লিখে বা সার্চ করে তারপর প্রবেশ করুন । এবং প্রথম 
উৎস থেকে আসা ট্যাব রিফ্রেশ করুন বা নতুন করে ওই লিংকে প্রবেশ করুন ৷ যদি ফিশিং সাইট 


340 


না হয় তাহলে নতুন করে লগইন করতে বলবে না । যদি ওই লিংক ব্যবহারের জন্য অনুমতি 
প্রদান করতে হয় তবে শুধু অনুমতি চাইবে ৷ বিশ্বস্ত মনে হলে অনুমতি দিন। 


ম্যান ইন দ্যা মিডল আ্যাটাকঃ 


ম্যান ইন দ্যা মিডল ত্যাটাক হচ্ছে একটা পদ্ধতি যে পদ্ধতিতে হ্যাকার বা ত্যাটাকার নিজেকে 
লুকিয়ে রেখে ছুই পার্টির মধ্যে কমিউনিকেশন চলাকালীন একজনের ডাটা চুরি করে টেম্পারিং 
করে অন্যজনকে পাঠায় এবং তার কাঙ্ক্ষিত তথ্য হাতিয়ে নেয় । এক্ষেত্রে কমিউনেট করা কোন 
পার্টিই বুঝতে পারে না তারা টেম্পারিংয়ের শিকার। 


প্রতিকারের উপায়ঃ 


এক্ষেত্রে আসলে আমাদের করার মতো তেমন কিছুই থাকে না ৷ এটা নির্ভর করে নেটওয়ার্ক 
সিকিউরিটির ওপর ৷ স্পর্শকাতর কোন তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে কোন বিশ্বস্ত মাধ্যম ব্যবহার 
করা যেতে পারে | যেমন: ইমেইলের ক্ষেত্রে জিমেইল বা SSL (ব্রাউজারের শুরুতে সবুজ অক্ষরে 
https:// লেখা) সার্টিফিকেট রয়েছে কিনা তা চেক করে নিতে পারেন | 


কিছু আইডিয়া/টিপস বা ট্রিকসঃ 


যদি ইমেইলের মাধ্যমে কোন স্পর্শকাতর তথ্য প্রদান করতে হয় সেক্ষেত্রে সম্পূর্ণ তথ্য ইমেইলের 
মাধ্যমে না পাঠিয়ে খণ্ড খণ্ড আকারে কয়েকটি মাধ্যমে প্রেরণ করা। ধরুন আপনি একটি ১০০ 
মেগাবাইটের ফাইল পাঠাবেন। সেক্ষেত্রে ফাইলটিকে WinRAR বা এ ধরনের কোন সফটওয়্যার 
দিয়ে Split করুন। আমি WinRAR দিয়ে কীভাবে করবেন তা লিখছি। প্রথমে WinRAR সফটওয়্যার 
ইনস্টল করা না থাকলে ইনস্টল করুন । যে ফাইল বা ফোল্ডার Split করবেন তার ওপর 
মাউসের রাইট বাটন ক্লিক করে Add to archive... লেখায় ক্লিক করুন। Split to volume, size 
অংশে আপনি কতো মেগাবাইট করে খণ্ড করবেন তা লিখে দিন । যেমন: আমরা AM ১০০ 
মেগার ফাইলটিকে ৫টি মাধ্যমে প্রেরণ করতে চাই সেক্ষেত্রে একে ৫টি খণ্ডে ভাগ করলেই FAB 
তাহলে প্রতি খণ্ডের জন্য Split to volume, size ঘরে 20 লিখুন এবং পাশের ড্রপডাউন ঘর 
থেকে MB নির্বাচন করুন। যদি আমাদের হিসেব করতে অসুবিধে হয় তাহলে ড্রপ ডাউন মেনু 
থেকে Autodetect নির্বাচন করে দিতে পারেন | 


ভাগ করা হয়ে গেলে এরপর আলাদা আলাদা অংশ আলাদা আলাদা ইমেইল আইডি থেকে 
আলাদা আলাদা ইমেইল আইডি তে বা আলাদা আলাদা ফাইল আপলোড সাইটে আপলোড করে 
লিংক ফেসবুক, হোয়াটসত্যাপ ইত্যাদি মাধ্যমে প্রেরণ করা যেতে A এক্ষেত্রে আাটাকারের 
সবগুলো সিস্টেমের তথ্য পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে৷ এবং যদি আযাটাকার ফাইলের 
সবগুলো খণ্ড না পায় সেক্ষেত্রে সে তথ্য উদ্ধার করতে সক্ষম হবে না। 


341 


আপনার প্রেরণ সফল হলে প্রাপককে সবগুলো ফাইল একই ফোল্ডারে রেখে WinRAR দিয়ে 
Extract করতে বলুন। ব্যস, তাহলে প্রাপক তার কাঙ্ক্ষিত তথ্য উদ্ধার করতে পারবেন। 


আরও কিছু সিকিউরিটি অপশনঃ 
ইউন্ডোজ এর সার্চ অপশনে গিয়ে লিখুন settings.. 





এবার Settings এ ক্লিক করুন | 











Filters ^ 


FO € 


Best match 






Settings 
Trusted Windows Store app 





Settings = L1 X 


$53 SETTINGS 





N 


System Devices Network & Internet Personalization 
Display, notifications, Bluetooth, printers, Wi-Fi, airplane mode, Background, lock 
apps, power mouse VPN screen, colors 
- 
R C» 
A ~- 


Accounts 
Your account, sync 


settings, work, family 


Time & language 
Speech, region, date 


Ease of Access 
Narrator, magnifier, 
high contrast 


Privacy 
Location, camera 





342 


নিচের চিত্রে লক্ষ করুন | আমি এখানে শুধু General এর বিভিন্ন অপশনগুলো off করে 
দেখিয়েছি | আপনারা এখান থেকে প্রত্যেকটি অপশন - Location, Camera, Microphone, 
Account info, Contacts, Messaging, Radio সহ সবগুলো অপশনে ক্লিক করে করে তাদের 
অধীনে অপশন গুলো off করে দিবেন | কিছু অপশন হয়তো আগে থেকেই Off থাকবে | 
যেগুলো On থাকবে আপনারা সবগুলোই OFF করে দিবেন | 


p PRIVACY 





Change privacy options 


2 Let apps use my advertising ID for experiences across apps 
[camera ] 3 (turning this off will reset your ID) 
| Camera. 

O 


4 Turn on SmartScreen Filter to check web content (URLs) that 
Windows Store apps use 

Speech, inking, & typing 5 

6 Send Microsoft info about how | write to help us improve typing 


and writing in the future 


7 (e o» 
8 Let websites provide locally relevant content by accessing my 


language list 


[=] 9 OD 


Manage my Microsoft advertising and other personalization info 
10 


Privacy Statement 





343 


মোবাইল কিভাবে কাজ করেঃ 


মোবাইল ফোন ঠিক কবে থেকে শুরু হল তা ঠিক করে বলা মুশকিল ৷ তবে প্রথম যে দুটি 
টেকনলজি এর পূর্বপুরুষ তা হল রোডিও ও টেলিফোন ৷ এই দুটির সংমিশ্রন ও আধুনিক BAS 
হল আজকের মোবাইল ফোন । প্রাহাম বেল আবিষ্কার করেন টেলিফোন ১৮৭৬ সনে এবং এর 
১৮ বছর পরে ১৮৯৪ সনে মার্কনি আবিষ্কার করেন রেডিও ৷ মোবাইল ফোন এর আগে যারা 
মোবাইল কমিউনিকেশন এর জন্য গাড়িতে রেডিও ফোন অনেকে ব্যবহার করতো । কিন্তু এটির 
সাইজ অনেক বড় হওয়াতে সহজে হাতে করে ঘুরে বেড়ান যেতনা । আর সাধারণত তা ২৫ টি 
মাত্র চ্যানেলের মাধ্যমে সেন্ট্রাল এন্ট্যানে এর সাথে যোগাযোগ করতো ৷ তার মানে, রেডিও ফোন 
এর ট্রাসমিশন ক্ষমতা ৪০ থেকে ৫০ মাইলের মত হতে হত | আর চ্যানেল সংখ্যা কম হওয়ার 
কারণে এক সাথে অনেকে ব্যবহার করতে পারতোনা। এবার দেখা যাক বর্তমান মোবাইল ফোন 
কিভাবে কাজ করে ৷ বর্তমানে একটি শহর বা জায়গাকে মোবাইল কম্পানি অনেকগুলি সেল 
(Cell) এ ভাগ করে AM সাধারণত প্রতিটি সেল ১০ বর্গমাইলের সমান ও WET হয়ে থাকে 
আর প্রতিটি সেলে একটি বেস ষ্টেশন থাকে৷ আর প্রতিটি সেলে ৮০০ টি Frequency তে কথা 
বলা যায় । যদিও মোবাইল ফোনে কথা বলার জন্য একটি শহরে অনেকগুলি টাওয়ার প্রয়োজন 
কিন্ত বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা খুব বেশী হওয়ার কারণে এর খরচ কম হয়ে যায় ও 
ব্যবসায়ীক ভাবে সফল হয়। 


প্রতিটি শহরে একটি সেন্ট্রাল অফিস থাকে যা বেস ষ্টেশন বা টাওয়ার গুলির সাথে যোগাযোগ 
রাখে। এই সেন্ট্রাল অফিসগুলিকে Mobile Telephone Switching Office (MTSO) বলে৷ সেল 
মোবাইল ফোন ও বেস ষ্টেশন Low power transmissions ব্যবহার করে। ফলে মোবাইল ফোন 
অল্পক্ষমতা সম্পন্ন ব্যাটারি দিয়ে চলতে পারে, যার ফলেই আজকের মোবাইল ফোন এত ছোট 
আকার হয়েছে এবং ভবিষ্যতে হয়ত আরো ছোট হবে। 





344 


যখন আমরা মোবাইল অন করি তখন এটি কন্ট্রোল চ্যানেলের মাধ্যমে SID (System 
Identification Code) গ্রহণ করে এবং তা মোবাইল ফোনের ভিতরের এর সাথে মিলিয়ে দেখে ৷ 
এছাড়া এটি MTSO (Mobile Telephone Switching Office) এর সাথেও যোগাযোগ রাখে । 
সেন্ট্রাল অফিস মোবাইল ফোনের অবস্থান একটি ডাটাবেস এ রাখে | অর্থাৎ আপনি শহরের 
ভিতরে কখন কোন সেলে থাকছেন তা সেন্ট্রাল অফিস এর ডাটাবেসে থাকে 1 যখনই কেউ 
আপনাকে ফোন করে তখন এই সেন্ট্রাল অফিস তার ডাটাবেস থেকে বাহির করে আপনি কোন 
টাওয়ারের কাছাকাছি আছেন এবং সেই টাওয়ার থেকে আপনার মোবাইলের ফিকোয়েলিতে 
যোগাযোগ করে ছুইজনের সাথে যোগাযোগ করে দেয় এবং আপনি কথা বলতে পারেন। 


মোবাইল ফোনের আরেকটি বড় সুবিধা হল আপনি গাড়িতে কিংবা অন্য কিছুতে চলমান 
থাকলেও কথা বলতে পারা । আপনি যখন কথা বলতে বলতে একটি সেল থেকে অন্য একটি 
সেলের দিকে এগুতে থাকেন তখন বর্তমানে ব্যবহার করা টাওয়ারটি থেকে দুরত্ব বেড়ে যাবার 
কারণে অন্য টাওয়ারটির সাথে সংযোগ স্থাপন করে, এর ফলে আপনি এক জায়গা থেকে অন্য 
জায়গাতে গেলেও নির্বিঘ্নে আপনার কথোপথন চালিয়ে যেতে পারেন। 


একটু খেয়াল করলেই দেখবেন টাওয়ারের উপরে সাদা লম্বা লম্বা চারটা বক্স এর মত আছে - 
কোনটা সোজা, কোনটা একটু সামনের দিকে হেলানো আবার কোনটা পিছনের দিকে হেলানো। 
আমাদের মোবাইলে যে ফ্রিকোয়ে্ি আমরা পাই সেটা এ সাদা বক্স থেকেই আসে । সেগুলি 
একেকটা একেকদিকে হেলানো; এর কারণ হল যেটা সামনের দিকে হেলানো সেখানে মোবাইল 
ইওজার বেশি আর যেটা সোজা সেখানে ইউজার মোটামোটি আর যেটা পিছনে হেলানো সেখানে 
ইউজার কম ৷ আর সাদা গোল গোল ছোট বড় কিছু বস্তু রয়েছে সেগুলির কাজ হল এক টাওয়ার 
থেকে আরেক টাওয়ারে ফ্রিকোয়েলি আদান প্রদানের জন্য ৷ মোবাইল দেখতে ছোট হলে কি হবে 
এক মুহুর্তের মধ্যে এত কিছু করে ফেলতে পারে কারণ এর ভিতরে রয়েছে DSP (Digital Signal 
Processor)i এর কারণেই আজকের মোবাইল এত স্মার্ট হয়েছে। 


আরেকটা কথা না বললেই না, সেটা হল মোবাইল ফোন ডুপ্রেক্স চ্যানেল (Duplex channel) 
ব্যবহার করে ৷ আপনি ওয়াকিটকি দেখেছেন যা পুলিশ সার্জেন্টরা ব্যবহার করে। এই ওয়াকিটকি 
সিঙ্গেল চ্যানেল ব্যাবহার করে । যার ফলে শুধু মাত্র কথা বলা কিংবা শোনা সম্ভব । এক সাথে 
দুইজনেই কথা বলা ও শোনা সম্ভব নয় । যেমন ওয়াকিটকি তে সার্জেন্টরা কথা বলা শেষ করে 
ওভার শব্দটি বলে, তা শুনে অপর পক্ষ তখন কথা বলে কিন্ত মোবাইল ফোনে WAH চ্যানেল 
ব্যাবহার করার কারণে আপনি ফোনের মতই এক সাথে কথা বলতে ও শুনতে পারেন। 


345 
আমাদের দেশে নিম্নোক্ত ছুই ধরনের মোবাইল অপারেটর আছেঃ 


১। জিএসএম(GSM): 


GSM (Global System for Mobile Communications) গ্লোবাল সিস্টেম ফর মোবাইল 
কমিউনিকেশন কে সংক্ষেপে বলা হয় জিএসএম 1 এটি এক ধরনের ডিজিটাল তারবিহীন 
সেলুলার বা মোবাইল যোগাযোগ ব্যবস্থা । জিএসএম তথ্য আদানপ্রদান এর ক্ষেত্রে ন্যারোব্যান্ড 
টিডিএমএ ব্যবহার করে । এটি GMSK মড্যুলেশন টেকনিক ব্যবহার করে থাকে ৷ এভাবে একটি 
নিৰ্দিষ্ট রেডিও তরংঙ্গে একই সাথে আটটি কলের সুবিধা নিশ্চিত করা যায়, তবে, অর্ধ-দ্রাতি (018) 
প্রযুক্তি ব্যবহার করে সৰ্ব্বোচ্চ ১৬ টি পর্যন্ত কল করা যায়। জিএসএম এর সূত্ৰপাত ১৯৯১ সালে 
| ১৯৯৭ সালের শেষ ভাগে এসে জিএসএম হয়ে ওঠে ১০০ টির বেশি দেশে জনপ্রিয় এবং বিশেষ 
করে ইউরোপ এবং এশিয়া তে প্রামাণ্য মোবাইল ব্যবস্থা । বাংলাদেশে টেলিটক, বংলালিংক, 
গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল এই কোম্পানী গুলো Gsm প্রযুক্তি ব্যবহার করে | 


২। সিডিএমএ (CDMA): 


CDMA হচ্ছে Code Division Multiple Access | CDMA এ একই প্রকৃতির সবগুলো সিগনাল 
সমস্ত Bandwith এ পাওয়া যায় । এখানে বিভিন্ন রকমের “কল” এ কোড এসাইন করা থাকে । 
বস্তুত CDMA একটা চ্যানেল ব্যবহার করে একই সময়ে অনেকগুলো কনভারসেশন ক্যারি করে 
অনেকগুলো কোড ইউজ করে 1 বিষয়টা অনেকটা আমাদের একাধিক লেন বিশিষ্ট রাস্তার মত | 
বিভিন্ন লেনে বিভিন্ন কোড 1 তবে এই প্রযুক্তিতে যখন ‘কল’ থাকে না তখন কোডগুলো খালি 
অবস্থায় পড়ে থাকে৷ অন্যথায় সঠিক লেনে যেমন গাড়ি ভালো ভাবে ভালো গতিতে চলে ‘কল'র 
জন্যেও একই ব্যপার | তবে এ ক্ষেত্রে Bandwith এর কিছুটা অপচয় হয় | যেহেতু CDMA 
অনেকগুলো কনভারসেশন একসাথে বর্ণালীর (Spectrum) মত কাজ করে তাই এটাকে Spred 
Spectrum Technology বলা হয় । আমাদের দেশে সিটিসেল একমাত্র CDMA অপারেটর) | 


যে কোন মোবাইল ফোন নেটওয়ার্ক প্রধানত নিচের চারটি অংশের সমন্বয়ে গঠিতঃ 

১। Radio Access Network (RAN) --> মোবাইল ফোন সরাসরি এই নেটওয়ার্ক এর সাথে 
যোগাযোগ করে। 

২। Switching Network বা Core Network --> যাকে কল করছেন তার কাছে সুইচিং করে 
দেয় বা সংযোগ স্থাপন করে দেয়। 

€! Intelligent Network (IN) এবং --> মোবাইল ইউজার এর সব তথ্য জমা রাখে এবং 
Verify করে I 


346 


81 Transmission Network --১ তথ্য আদান প্রদান এর মাধ্যম হিসেবে কাজ করে । 






MSC/VLR 








>| Radio Access Network (RAN): 

আমরা যখন কাউকে কল করি তখন তা আমাদের মোবাইল ফোন থেকে বাতাসের মধ্য দিয়ে 
সরাসরি নিকটস্থ কোন একটা 815/টাওয়ার এ যায়। এই টাওয়ার বা BTS গুলোকে কন্ট্রোল করে 
BSC (Base Station Controller) | এক একটা BSC প্রায় ১৫০-২০০ BTS কে কন্ট্রোল করতে 
AT | আর এই BTS এবং BSC গুলো মিলেই গড়ে উঠে গোটা মোবাইল নেটওয়ার্ক এর সবচেয়ে 
বড় নেটওয়ার্ক - Radio Access Network (RAN) | 


21 Switching Network বা Core Network: 

যারা পূর্বের T&T (বর্তমান 80) এর এক্সচেঞ্জ (Telephone Exchange) এর সাথে পরিচিত 
আছেন, তারা জানেন যে, TAT তে কল করলে প্রথমে একজন অপারেটর কল ধরত এবং 
আপনার কাছে এক্সটেনশন নাম্বার জিজ্ঞেস করত । এবং সে আপনার কাংখিত এক্সটেনশন নাম্বার 
এ সংযোগ দিয়ে দিত ৷ অর্থাৎ সুইচিংটা সে করে দিত । এখন একটু ভাবুন তো, প্রতি দিন 
মোবাইল p মোবাইল এ যে পরিমান কল হয়, তা যদি অপারেটর দিয়ে এক্সচেঞ্জ করতে হত, 


347 


তাহলে কত কোটি অপারেটর লাগত? মোবাইল ফোন নেটওয়ার্ক এ এই এক্সচেঞ্জ এর কাজটি 
করে দেয় Mobile Switching Center (MSC) | 


Ol Intelligent Network (IN): 

এবার আসি Intelligent Network (IN) এ। আমাদের দুই ধরনের কানেকশন পাওয়া যায় 

ক) প্রি-পেইড 

খ) পোস্ট-পেইড 

যারা প্রি-পেইড ইউজার তাদের মোবাইল এ balance Piat আছে কিনা, সে বৈধ ইউজার কিনা, 
সে যে Service টা ব্যবহার করতে চাচ্ছে তার জন্য Registration করা আছে কিনা এর সব জন্য 
সংরক্ষিত থাকে IN এ । আপনার কল সংযোগ দেয়ার আগেই এই সমস্ত খোঁজ খবর নিয়েই 
আপনাকে কল করার অনুমতি দেয়া হয়। 


8l Transmission Network: 

Transmit করা মানে হচ্ছে কোন কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো। মোবাইল ফোন 
আমাদের কথা (Voice) অথবা Data (SMS/Internet/Multimedia Data) নিয়ে কাজ করে | 
আর আমাদের এই কথা (Voice) অথবা Data (SMS/Internet/Multimedia Data) স্থানান্তর 
অর্থাৎ যাকে কল করছেন তার কাছে পৌছে দেয়ার জন্য মাধ্যম হিসেবে কাজ করে 
Transmission Network | 

এই Transmission Network এ মাধ্যম হিসেবে Micro Wave Link (মোবাইল এর টাওয়ার এ 
যে গোলাকার এন্টেনা দেখা যায় তাই হচ্ছে Micro Wave এন্টেনা) কিংবা Optical Fiber (সরু 
কাচ OS) ব্যবহার করা হয় | 





Andriod (এন্ড্রয়েড) 

এন্ড্রয়েড হলো স্মার্টফোনের জন্য তৈরি এক ধরনের অপারেটিং সিস্টেম, যেখানে মিডলওয়্যার 
(একাধিক এপ্লিকেশনের মধ্যে সহজ যোগাযোগের জন্য মিডলওয়্যার ও ব্যবহৃত হয়ে থাকে) ও 
কিছু বিল্ট-ইন এপলিকেশনও রয়েছে | ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার যেমন 
উইন্ডোজ এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭/৮/১০, ম্যাক ওএস, লিনাক্স নামের বিভিন্ন অপারেটিং 
সিস্টেমে চলে তেমনি স্মার্ট মোবাইল ফোনের (স্মার্টফোনের) একটি অপারেটিং সিস্টেমের নাম 
এন্ড্রয়েড | এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি বাজারে নিয়ে আসে গুগল ৷ স্মার্টফোন-এর আরো 
কিছু অপারেটিং সিস্টেম- নকিয়ার সিম্বিয়ান, এপলের ios, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন 
ইত্যাদি। 


348 


রিস্কঃ 


আমরা প্রতিদিনের অনেক কাজেই আমাদের গুরুত্বপূর্ন এন্ড্রয়েড ফোন টিকে ব্যবহার করছি । 
অনেকেই এটি ব্যবহার করছি ডিজিটাল পার্সোনাল ত্যাসিস্ট্যান্ট হিসেবেও ৷ এতে সংরক্ষন করে 
রাখছি ব্যক্তিগত/অফিশিয়াল সব ইনফরমেশন সহ আরও অনেক জরুরী তথ্য 1 এসব তথ্য যদি 
কোন সন্দেহ নাই | আবার এন্ড্রয়েড এ সাধারনত ওপেন সোর্স কিছু এপস এর মাধ্যমেও 
ভাইরাস ঢুকতে পারে ( পেইড এপস দ্বারাও এটি ঘটা সম্ভব) 1 আমরা অনেক সময় গুগল গ্রে 
ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে এপস ডাউনলোড করি 1 এগুলতেও থাকতে পারে ম্যালওয়ার । 
এছাড়া এন্ড্রয়েড ফোনে Apps ইলটল করার সময় কিছু বিষয়ের জন্য Access Permission চায় | 
যেগুলোর মাধ্যমে আপনার পার্সোনাল ইনফর্মেশন, ম্যাসেজ, লোকেশন, ক্যমেরা, PHY, 
মাইক্রোফোন, নেটওয়ার্ক এক্সেস ইত্যাদির সহ আপনার ফোনের যাবতীয় কার্যাবলী খুব সহজেই 
তৃতীয় পক্ষের কেউ পর্যবেক্ষনে রাখতে পারেন অথবা চুরি করে নিয়ে যেতে পারেন 


কিছু টিপসঃ 


১ | রুট (Root) করে আপনার এন্ড্রোয়েড সেটটির সকল এক্সেস ক্ষমতা আপনার হাতে নিয়ে 
নিন। 





২। যে এপস সম্পর্কে আপনার ভাল ধারনা নেই সেটি ইন্সটল করা থেকে বিরত থাকুন ৷ 


349 


3:44 PM 


Please dovvnload and install 


this completely safe app. 
Trust us. It's safe. http:// 


thisappisnotsafe com 


| 
| Type a message... 
cc 


| 





o বিশ্বস্থ সোর্স ছাড়া এপস ডাউনলোড/ইসটল থেকে বিরত থাকুন | Google Play Store অন্য 
কোনো বিশ্বাসযোগ্য Apps Store থেকে এপস ডাউনলোড/ইসটল করুন | 





Z 
8 | “Install From Unknown Source” Unmark করে রাখুন | Verify apps টিকমার্ক করুন | 


350 


DEVICE ADMINISTRATION 


$ ministrators 
Device ad ন 


View or turn off device administr 


es 
Unknown sourc pO Pr 


Allow installation of apps from source 


Verify apps | 
— warn before installing apPS that may MV 
cause harm. 


| | ess 
Notification 2০০ | : 
1 application is allowed to read notifications. 


than the Play Store. | 
co 0 0 ২ ৫২ রি... 





BDO Drool! 


৫ | যে কোন Apps ইসটল করার আগে Access Permission গুলো ভালোভাবে পড়ে নিন | 
আপনার ইনফর্মেশন চলে যেতে পারে এরকম এক্সেস dete করবেন না | বিশেষ করে 
পার্সোনাল ইনফর্মেশন, ম্যাসেজ, লোকেশন, ক্যমেরা, PEA, মাইক্রোফোন, নেটওয়ার্ক এক্সেস 
ইত্যাদির ক্ষেত্রে এলাউ করবেন না । নিচের চিত্রগুলো লক্ষ্য করুন ৷ 








SAMSUNG 


r “we = কু os ০০, g : 
= <a PX = | o tn ^ , : 
= SIEM um. e1e ] 

r i Se = 


PERMISSIONS 
This application can access the following 
on your device: 


directly call phone numbers 
© this may cost you money 


read your contacts 


modify or delete the contents of your USB 
storage 
read the contents of your USB storage 


find accounts on the (85 &-€১ 


full network access 





351 


App permissions 


Facebook needs access to additional 
permissions (marked as NEW): 


Your messages 


NEW: Read your text messages (SMS or 
MMS) 


Your personal information 


NEW: Add or modify calendar events and 
send emails to guests without host's 
knowledge, read calendar events plus 
confidential information, read your own 
contact card 


Network communication 
NEW: Connect and disconnect from Wi-Fi 


Full network access 


Default 


Com sec android provider badge permission. 


ED EK EEL. Si > 


SKIP I o od =i — a 8 


PIE [ BEC TA = চক 


APP Permissions 


Dropcarm needs access to: 


Storage 


RAcdify or delete the contents of your USB 
Storage 


Your location 


Precise location CGPS and network-based) 


Microphone 


Record audio 
Bluetooth 
A ৫২ ৯35 35 Bluetooth settings, pair with Bluetooth 


devices 


Network communication 


Full network access 


See all 


Pd Gi dd — 77 





৬ | ভালো কোনো একটা এন্টিভাইরাস Sioa করে নিতে পারেন | 


352 





জিপিএস(০5): 


জিপিএস (GPS) এর পুরা নাম হলো Global Positioning System | এটি এমন একটি প্রযুক্তি 
যার মাধ্যমে মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদির ন্যাভিগেশন ইউনিট এর মাধ্যমে 
নিজের অবস্থান এর খোঁজ অনেক সহজেই করা যায় । এটি প্রথম শুরু হয়েছিলো ১৯৭০ ১৯৮০- 

সাল এর মাঝেযখন ইউএস এয়ারফোর্স কিছু 925 স্যাটালাইট চালু করেছিলো আর্মি 
ন্যাভিগেশন প্রসঙ্গে । কিন্ত ১৯৮৩ সালে যখন রাশিয়া একটি বেসামরিক বিমানকে হামলা করে 
ধংস করে দেয়, কেনোনা বিমানটি ভুল করে তাদের অঞ্চলে ঢুকে পরেছিল, তখন ইউএস সরকার 
সিদ্ধান্ত নিলেন যে GPS সাধারন জনগণের জন্যেও প্রাপ্তি করা হবে এবং সকল বিমানে এই 
সুবিধাটি লাগানো হবে ন্যাভিগেশন এর জন্য। 


এর ঠিক ১২ বছর পরে অনেক কঠোর পরিশ্রম এর পর ১৯৯৫ সালে আমজনতার জন্য 
প্রথমবার GPS চালু করা হয় । কিন্তু তখনকার সময় এই প্রযুক্তি এতোটা নির্ভুল ছিলোনা । তখন 
শুধু নিজের অবস্থানের হালকা আন্দাজা করা যেতো । এবং সামনে গিয়ে ২০০০ সালে পুরোপুরি 
ভাবে জনতার জন্য GPS চালু করে দেওয়া হয়৷ এর পরে ২০০৫ থেকে ২০১৫ এর মধ্যে ইউএস 
এয়ারফোর্স মোটামুটি ৫০ টির মতো ০৮5 স্যাটালাইট চালু করেছে । এই জন্য আজকের 
দিনের GPs প্রযুক্তি অনেক বেশি শক্তিশালী এবং আপনার একদম সঠিক অবস্থান নির্ণয় করতে 
সক্ষম | 


জিপিএস কীভাবে কাজ করেঃ 





চলুন এবার জেনে নেয়া যাক এই প্রযুক্তি কীভাবে কাজ করে তার প্রসঙ্গে । দেখুন, পৃথিবীর উপর 
অনেকগুলো স্যাটালাইট স্থাপন করা আছে এবং এরা পৃথিবীর চারিদিকে অবিরাম চক্কর কাটিয়ে 
চলছে । এখন এই প্রত্যেকটি স্যাটালাইটে একটি আযাটমিক ক্লোক লাগানো থাকে । এখন 
এই আাটমিক ক্লোক কি? দেখুন আাটমিক ক্লোক এমন একটি ঘড়ি যা ১ কোটি বছর পরও ঠিক 
সময় ধরে রাখতে সক্ষম, ১ সেকেন্ড বা ১ মিলিসেকেন্ড এরও সময় এদিক ওদিক হয়না কখনো | 
এই অবস্থায় এই স্যাটালাইট গুলো অবিরাম পৃথিবীতে সিগন্যাল পাঠাতে থাকে । এবং কোন 
সিগন্যাল কখন পাঠানো হয় তার সাথে একটি টাইমও সেট করে পাঠিয়ে দেয়া হয় স্যাটালাইট 
থেকে । এবং যে সিগন্যাল ছাড়া হয় এর গতি হয় প্রতি মিনিটে ৫০ বাইটস ৷ অর্থাৎ এটি অনেক 
ছোট এবং অনেক ছুর্বল একটি সিগন্যাল হয়। 


এখন আপনার মোবাইল ফোনে লাগানো থাকে একটি জিপিএস রিসিভার, GPS ট্রাসমিটার কিন্তু 
থাকে না 1 এখন এই রিসিভার চেষ্টা করে বেশি বেশি করে স্যাটালাইট এর সাথে সম্পর্ক স্থাপন 
করতে এবং বেশি বেশি সিগন্যাল রিসিভ করতে। যদি আপনার মোবাইলফোন কিংবা GPS 
ইউনিট ৩ টি স্যাটালাইট এর সাথে সম্পর্ক স্থাপনে সফল হয়ে যায় তবে এটি অনেক সহজেই 
আপনার সঠিক অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়ে যায়৷ যখন আপনার ফোন স্যাটালাইট 
সিগন্যালরিসিভ করে তখন সে জানে যে কখন সেইসিগন্যালটি পাঠানো 
হয়েছিলো, কোন স্যাটালাইট থেকে সিগন্যালটি এসেছিলো এবং স্যাটালাইট টির অবস্থান কোথায় 
এসব তথ্য থেকে নিজের অবস্থান এবং সময় বিয়োগ করে আপনার ফোনটি আপনাকে সঠিক 
অবস্থান জানিয়ে on যদি ৪ টি স্যাটালাইট সম্পর্ক কোনো GPS ইউনিট স্থাপন করতে সক্ষম হয় 
তবে এটি সমুদ্রতল থেকে আপনার অবস্থানের উচ্চতাও AAC সক্ষম হবে। 


তো বন্ধুরা, এতো ছিল জিপিএস কীভাবে কাজ করে তার ব্যাখ্যা। কিন্ত আপনার ফোনের GPS 
তো আরো বেশি কাজ করে। আপনি যখন কোনো গাড়িতে বসে ফোনের GPS চালু করেন তখন 
সেখানে আপনার অবস্থানতো দেখাই বরং আপনার অবস্থানের পরিবর্তন এর সাথে সাথে GPS 
সেই পরিবর্তন লাইভ সো করে। এখন এটি কীভাবে করে? দেখুন এই অবস্থায় আপনার 


354 


মোবাইলফোন এর ব্যাটারি অনেক বেশি পরিমানে খরচ হতে থাকে। কেনোনা আপনার ফোনটি 
বারবার নতুন সিগন্যাল রিসিভ করতে থাকে৷ এবং অনেক সময় নতুন নতুন স্যাটালাইট এর 
সাথে সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয়৷ ফলে আপনার ফোনটির এর প্রাপ্ত তথ্য গুলো বারবার রি- 
ফ্রেস করে। ফলে বেশি ব্যাটারি শেষ হতে পারে। আপনি যতো গতিতে গাড়ি চালাবেন আপনার 
ফোনের চার্জও ততো তাড়াতাড়ি শেষ হবে। কেনোনা আপনার ফোনটি ততো তাড়াতাড়ি নতুন 
সিগন্যাল ধরার চেষ্টা করবে৷ 


ইউএস এয়ারফোর্স এই প্রযুক্তির উপর কাজ করে চলছে, একে আরো বেশি শক্তিশালী করার 
জন্য, এবং যাতে অনেক কম ব্যাটারি খরচে GPS ব্যবহার করা যায় তার GAT এর সাথে 
ইউরোপিয়ান ইউনিয়নও একটি প্রযুক্তির জন্য কাজ করছে যেটি GPS এর সাথে কাজ করে আরো 
দ্রুত অবস্থান নির্ণয় করতে সাহায্য করবে | 


আইপি এড্ৰেসঃ 





আইপি এড্রেস (IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address | 
ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি 
অদ্বিতীয় এদ্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। 
আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, 
তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন। 


আইপি এড্রেস দেখাঃ 


আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://www.whatismyip.com অথবা 
www.ip2nation.com | একটি ওয়েবসাইট খুলবে । সেখানে আপনি আইপি এড্রেস দেখতে 
পাবেন | 





ম্যাক এড্রেসঃ 





ম্যাক এড্রেস এর সম্পূর্ণ ইংরেজী বিশদ রূপ হচ্ছে Media Access Control Address (MAC 
Address) | কোন কম্পিউটারের ম্যাক এড্রেস হচ্ছে সেই কম্পিউটারটিতে ব্যবহায্য নেটওয়ার্ক 
ডিভাইসটির জন্য একটি অনন্য পরিচিতি যা কম্পিউটারটিকে তার শারীরীকভাবে পরিচিতি 
প্রদান Pal এটা নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষা করে এবং কম্পিউটারটিকে সেই 


355 


নেটওয়ার্কে পরিচিত করে দেয়। কোন ডিভাইসের ম্যাক এড্রেস তার তৈরীকারী প্রতিষ্ঠান সরবরাহ 
করে থাকে। একেকটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য একেকটি ম্যাক এড্রেস থাকে৷ 


ম্যাক এড্রেস বের করার নিয়মঃ 


সাধারনত কোন ডিভাইসের ম্যানুয়েলে ম্যাক এড্রেস দেয়া থাকে৷ অনেক ডিভাইসের পিছন দিকে 
সিরিয়ালের সাথে ম্যাক এড্রেস দেয়া থাকে৷ তবে আমরা কম্পিউটারে সংযোগকৃত ডিভাইসটির 
ম্যাক এড্রেস অন্য আরেক উপায়ে জানতে পারি। এটা এক এক অপারেটিং সিস্টেমের জন্য এক 
এক রকম। 


উইন্ডোজ "p ad 





Start এর Search Programs & Files এর সার্চ বক্সে লিখুন Network and Sharing Center 
উপরে কাঙ্খিত রেজাল্টে ক্লিক করুন। এবার বাম দিক থেকে Change Adapter Settings সিলেক্ট 
করুন। এখন আপনি যে কানেকশানটির ম্যাক এড্রেস বের করতে চান সেটিতে মাউসের ডান 
বোতাম চাপুন এবং Properties এ যান। সেখানে Connect Using এর নিচে টেক্স বক্সে মাউস 
রাখলেই আপনাকে এ ডিভাইসটির ম্যাক এড্রেস দেখাবে। 


এখন আপনি যদি গ্রামীন/বাংলালিংক/সিটিসেল মডেম ব্যবহার করেন তাহলে উপরোক্ত পদ্ধতি 
কাজ নাও করতে পারে। তাহলে উপায়? বাংলাদেশের প্রায় ইউজারইতো মডেম ব্যবহার করে! 


* প্রথমে আপনি আপনার মডেমটিতে নেট কানেকশন দিন। এবার Start->Run 
* Run এর বক্সে লিখুন cmd এন্টার দিন৷ 
* কমান্ড উইন্ডো AIG! এবার লিখুন ipconfig /all 


* অনেক ধরনের তথ্য আপনার সামনে আসবে। সেখানে Ethernet Adapter Local Area 
Connection লেখাটি খুজে বের করুন 


* এবার এখানে Physical Address এর সামনে ১২ ডিজিটের সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে 
যে সিরিয়ালটি দেখতে পাচ্ছেন সেটিই আপনার ম্যাক এড্রেস 


আইপি এড্রেস ও ম্যাক এড্রেস এর মধ্যে পার্থক্যঃ 


আইপি এড্রেস হচ্ছে কোন কম্পিউটারের এড্রেস । অন্যান্য যেকোন কম্পিউটার বা কোন 
নেটওয়ার্ক আপনার কম্পিউটারকে চিনবে এই আইপি এড্ৰেসের মাধ্যমে ৷ এটাকে আপনি 


356 


ফোন নাম্বারের সাথে তুলনা করতে পারেন ৷ ম্যাক এড্রেস হচ্ছে কোন নেটওয়ার্ক 
ডিভাইসের জন্য একটি অনন্য শনাক্তকারী নাম্বার । এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে | 
যেমন : 05:9b:bd:89:e4:4q | ম্যাক এড্ৰেসের প্রথম অর্ধেক বুঝায় ডিভাইসটি কোন 
মডেল বা ব্রান্ডের আর বাকী অর্ধেকটি হচ্ছে এ ডিভাইসটি অনন্য বা unique নাম্বার ৷ 
এটাকে মোবাইলের IMIE বা গাড়ির VIN নাম্বারের সাথে তুলনা করা যেতে পারে। 


মডেমঃ 


মডেম মেড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল 
তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত 
হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে 
অন্য প্রান্তে পাওয়া। ট্রাসমিশন বা প্ররণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও 
থেকে ডাইওড পৰ্যন্ত৷ 


ডেটাকে ইলেন্টিকাল সিগনালে পরিনত করে টেলিফোনের ভয়েস ফ্রিকোয়েলি রেন্জ চ্যানেলে 
পাঠায়, অন্য প্রান্তে আরেকটি মডেম দ্বারা ডিজিটালে পরিনত হয়৷ মডেমগুলো সাধারণত ভাগ 
করা হয় কত পরিমাণ ডেটা তারা পাঠাতে পারে একক সময়ে তার উপর। সাধারণত মাপা হয় 
সেকেন্ড প্রতি বিট (bps) হিসেবে। এগুলো এক একক সেকেন্ডে কত পরিমাণ সংকেত পাঠাতে 
পারে তার ভিত্তিতে ভাগ করা যায়৷ 


357 





মডেম কিভাবে কাজ করেঃ 





মডেম কি ভাবে কাজ করে তা জানতে হলে আগে জানতে হবে মডিউলেশন (Modulation) ও 
ডিমডিউলেশন (91100018001) সম্পর্কে | 


মডিউলেশন (Modulation): 
Modulation হল ডিজিটাল ডাটাকে আযানালগ সিগনালে রুপান্তর করার প্রক্রিয়া | 
ডিমভিউলেশন (Demodulation): 


Demodulation হল modulate কৃত আ্ানালগ সিগনাল কে ডিজিটাল ডাটাতে রুপান্তর করার 
প্রক্রিয়া ৷ 


ডিজিটাল সিগনাল হল কম্পিউটারের বোধগম্য বা বাইনারী সিগনাল ৷ আর এনালগ হল তড়িৎ 
চুম্বকীয় তরঙ্গের সিগনাল। 


একজন user যখন ডিজিটাল সংকেতের মাধ্যমে কোন নির্দেশ প্রদান করে তখন তা modulate 
হয়ে server এ নক করে তখন server থেকে প্রক্রিয়াকরণের পর demodulate হয়ে user কে 


প্রদর্শন করে | 








358 


রাউটার (Router): 


রাউটার একটি কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস, যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা 
প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে, তা নির্ধারণ করে । এই প্রক্রিয়াকে রাউটিং বলে । এক 
নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্ক এর সাথে যুক্ত করা এবং ডাটা প্যাকেট নেটওয়ার্ক থেকে অন্য 
নেটওয়ার্ক এ রাউট করার কাজে ব্যবহৃত ডিভাইস কে বলা হয় রাউটার ৷ রাউটার সম্প্রচার 
অঞ্চল(broadcast domain) কে এমন ভাবে ভেঙ্গে ফেলে যাতে একটি নেটওয়ার্ক অংশের 
অধীনে থাকা সকল ডিভাইস ওই নেট ওয়ার্ক অংশের জন্য প্রেরিত সম্প্রচার পড়তে এবং 
প্রক্রিয়াজাত করতে পারে। 





রাউটার/ router ছুইধরনের হয়ে থাকে। পুরনো রাউটারগুলোতে ইথারনেট পোর্ট থাকে | কেবলের 
মাধ্যমে একটির সঙ্গে আরেকটি কম্পিউটারকে সংযুক্ত করা হয়। একটি কম্পিউটার থেকে আরও 
অনেকগুলো কম্পিউটার একটি রাউটারের সঙ্গে যুক্ত হয়ে তথ্য পাঠায় | 


বর্তমানে ওয়ারলেস রাউটারের ব্যাবহার বাড়ছে । ওয়ারলেস রাউটারের সাহায্যে আমরা তারের 
ঝামেলা ছাড়াই একাধিক কম্পিউটারকে সংযুক্ত করতে পারছি 1 তারের সংযোগের ঝামেলা না 
থাকায় সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় রাউটারটিকে (0০৪০) স্থানান্তর করতে 
পারি। শুধুমাত্র কম্পিউটার নয়, এখন চলছে স্মার্ট যুগে । কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন 
গুলোতেও ইন্টারনেটের ব্যাবহার বাড়ছে । এই ওয়ারলেস রাউটারের সাহায্যে স্মার্টফোন ও 
ট্যাবলেটগুলোকেও আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত করে তথ্য আদান প্রাদান করতে পারছি 
(আমদের ইন্টারনেট প্রোভাইডার দ্বারা সরবরাহকৃত ডাটা পেতে মডেম ব্যাবহার করা হয়৷ 


359 


ছুইভাবে আমরা মডেম দ্বারা তথ্য পেতে পারি। একটি হল কেবল কানেকশন এবং অপরটি 
ওয়ারলেস কানেশন। 

বর্তমানে ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো থেকে কেবলের মাধ্যমে ডাটা আদান প্রাদান বেশি 
প্রচলিত 1 এই প্রক্রিয়াকে আরও সহজ করেছে মডেম। বর্তমানে ওয়ারলেস মডেমের প্রচলনও 


বাড়ছে দ্রুতগতিতে। এর সাহায্যে আমরা কোন তারের ঝামেলা ছাড়াই ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত 
হতে পারি। 


বর্তমানে বাজারে কিছু হাইব্রিড ডিভাইস পাওয়া যায় যাতে রাউটার এবং মডেম একই সঙ্গে থাকে 
| 


